|5101111106)560 *০০" ___-7 1437 


সিয়াম বিষয়ক নির্বাচিত 
ফাতাওয়া 


[Bengali - বাংলা - ৪০৪] 
ee 
ইসলাম কিউ. এ 


MWR 


অনুবাদ:ইবতিসাম আযাদুর রহমান 
সম্পাদনা: ড আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 





19101111110 0)90 ০০” ___77 1437 


https://archive.org/details/@salim_molla 


১৬০1 ৩০ ৯১৬৬ (59৩৬ 


»-___ 


০19৯9 dm DAY ৩9৭ 


৯১০০২ 


৩১৫) ১১৯৭ 353 ৯2/১ ২৯০০ 





সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 


০০ 


৫ 
৬ 
৭ 


2 





ব্যাপারে অমুসলিম দেশে মুসলিম কমিউনিটির অবস্থান। 


৯১১ ০ রি 


চাঁদ উঠার বিভিন্ন উদয়স্থল সংক্রান্ত মতভেদ কি বিবেচনাযোগ্য? এ. 








কেউ সাওম রেখে অন্য দেশে সফর করল, যেখানে সিয়াম দেরিতে শুরু 
হয়েছে, এক্ষেত্রে কি তাকে ৩১ দিন সাওম পালন করতে হবে? 


কাদের ওপর রমযানের সাওম পালন করা ওয়াজিব? 


₹ সাওম বিনষ্টকারী বিষয়সমূহ। ূ | 
কখন একজন ব্যক্তি সাওম পালনের নিয়্যাত করবে আর দিনের বেলায় 


রমযান শুরু হয়ে গেছে জানলে সে কী করবে? 


৮ কীভাবে একজন নারী সালাত আদায়ের জন্য তার মাসিকের শেষ সময় : 


৯ 
১০ 


১১ 


নির্ধারণ করবে। 





একজন নারী তার মাসিকের পবিত্রতার ব্যাপারে সন্দেহ নিয়ে সাওম পালন | 


করেছে। 





জনৈক নারী তার হায়েয থেকে পবিত্রতার ব্যাপারে নিশ্চিত না হয়ে যদি | 


সালাত আদায় করেছে ও সাওম পালন করেছে। 


জনৈক লোক রমযানে দিনের বেলায় বীর্য নির্গত না করে স্ত্রীর সাথে যৌন 


মিলন করল। 


কী ধরনের রোগ একজন সাওম পালনকারীর জন্য সাওম ভঙ্গ বৈধ করে? 


কেউ যদি তার যিম্মায় থাকা (ছুটে যাওয়া) সালাতের ও ফরয সাওমের 
সংখ্যা মনে করতে না পারে, তবে সে কী করবে? 


সিয়ামের আয়াতে উল্লিখিত ফিদয়া-এর পরিমাণ 


তারাবীহের সালাতের রাকাত সংখ্যা। 


15101170105 econ 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
OY { 


১৬ আমরা কীভাবে লাইলাতুল কদর পালন করব এবং তা কোনো দিন? 

১৭ নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে নির্ধারণ করা কারো পক্ষে 
সম্ভব নয়। 

১৮ ই‘তিকাফের মূল আদর্শ, কেন মুসলিমরা এই সুন্নাহ ছেড়ে দিয়েছে? 

১৯ ই'তিকাফের সর্বনিম্ন সময়সীমা । 

২০ মসজিদে নারীদের ইতিকাফ । 

২১ একজন নারীর জন্য তার ঘরে ই“তিকাফ করা শুদ্ধ নয় 

২২ যাকাতুল ফিতর-এর পরিমাণ এবং তা আদায় করার সময় 

২৩ দুই ঈদের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ 

২৪ ঈদে যে ভুলগুলো হয়। 

২৫ তার রোগ হয়েছিল যা থেকে আরোগ্য আশা করা যায় না। কিন্তু এরপর 
আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। 

২৬ বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে সাওম পালনে অক্ষম ব্যক্তির ফিদইয়াহ- 
এর পরিমাণ । 

২৭ এদের ওপর কি সাওম পালন ওয়াজিব? তাদের কি কাযা আদায় 
আবশ্যক? 

২৮ ৷ রমযানের কাযা আদায় ও শাউওয়ালের ছয় দিনের সাওম এক নিয়্যাতে 
এক সাথে আদায় করা শুদ্ধ নয়। 

২৯ কাযার নিয়্যাতে নাফল সিয়াম পালনের হুকুম। 

৩০ ষাট জন মিসকীনকে একসাথে খাওয়ানো (ফিদইয়াহ আদায়) কি 
ওয়াজিব? নিজ পরিবারকে কি কাফফারা হতে খাওয়ানো যায়? 

৩১ শাবান থেকে রমযানের পর্যন্ত বিরতিহীন ভাবে সাওম পালন করা। 





15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১৪১১৪১১১১২: 1 


রমযান মাসের আগমন উপলক্ষে আমরা কীভাবে প্রস্তুতি নেব? 
ফাতওয়া নং ৯২৭৪৮ 
প্রশ্ন: আমরা কীভাবে রমযানের জন্য প্রস্তুতি নিব? এই মহান মাসে 
কোন কাজটি সর্বোত্তম? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
প্রথমত: সম্মানিত ভাই, আপনি প্রশ্নটি করে বেশ ভালো করেছেন। 
কারণ, আপনি রমযান মাসের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যখন 
সিয়ামের প্রকৃত অবস্থা সম্পর্কে বহু মানুষের ধ্যান ধারণা বিকৃত 
হয়েছে। তারা এই মাসকে খাদ্য, পানীয়, মিষ্টি-মণ্ডা, রাত জাগা ও 
স্যাটেলাইট চ্যানেলগুলোর মৌসুম বানিয়ে ফেলেছে। আর এ জন্য তারা 
রমযান মাসের বেশ আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে এই আশংকায় 
যে কিছু খাদ্য দ্রব্য কেনা বাদ পড়তে পারে বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে 
এবং কী অনুষ্ঠান দেখবে আর কী দেখবে না তা জানতে স্যাটেলাইট 
চ্যানেলগুলোর গাইড খোঁজ খবর করে প্রস্তুতি নেয়। 
আর এভাবে তারা রমযান মাসের প্রকৃত অবস্থা সম্পর্কে সত্যিকার 
অর্থেই অজ্ঞ থেকে গেল। তারা এ মাস থেকে ইবাদাত ও তাকওয়া 
সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নিল এবং একে তাদের উদরপূর্তি ও 
চক্ষুবিলাসের সামগ্রীতে পরিণত করল। 
দ্বিতীয়ত: অপরদিকে অন্যরা রমযান মাসের সিয়ামের প্রকৃত অবস্থা 
সম্পর্কে সচেতন হয়ে শাবান মাস থেকেই এর প্রস্তুতি নিতে শুরু করে, 
এমনকি তাদের কেউ কেউ এর আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
ASE ESE | 1 


রমযান মাস উপলক্ষে প্রস্তুতি নেওয়ার কিছু প্রশংসনীয় পদক্ষেপ হলো: 
১. সত্যিকার তাওবা: 
আর এটি সবসময়ের জন্যই ওয়াজিব, তবে যেহেতু এক মহান মুবারাক 
(বরকতময়) মাসের দিকে সে এগিয়ে যাচ্ছে তাই তার ও তার রবের 
মাঝে যে গুনাহগুলো আছে এবং তার ও মানুষের মাঝে যে 
অধিকারসমূহ রয়েছে সেগুলো থেকে দ্রুত তাওবা করার জন্য তার 
আরও বেশি তৎপর হওয়া উচিৎ; যাতে করে সে এই মুবারক 
(বরকতময়) মাসে পবিত্র মন ও প্রশান্ত হৃদয় নিয়ে প্রবেশ করে 
আনুগত্য ও ইবাদাতে মশগুল হতে পারে। আল্লাহ তা'আলা বলেছেন, 
[১:১৮] কউ ৩4৩৫ SAFI ওক 40৭15 
“আর তোমরা সবাই, হে মুমিনেরা, আল্লাহর কাছে তাওবা কর যাতে 
করে সফলকাম হতে পার।” [সুরা আন-নূর, আয়াত: ৩১] 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
575 Ee ABI G ৩০১৪ SE এ॥। ৫0185 এ 9 


“হে লোক সকল, আপনারা আল্লাহর কাছে তাওবা করুন। কারণ, আমি 
দিনে তাঁর কাছে ১০০ বার তাওবা করি।”' 

২. দো'আ পাঠ: 

কোনো কোনো পূর্বসূরী (সাহাবীগণ, তাবে'ঈনগণ .....) থেকে বর্ণিত 


1 সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ২৭০২। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
£৯৯৯৯৯-২২২ 1 


তাদের রমযান মাস পাওয়ার তাওফীক দেন, এরপর (রমযান শেষে) 

৫ মাস ধরে এই দো'আ করতেন যেন (রমযানের আমলসমূহ) তাদের 

কাছ থেকে কবুল করা হয়। 

তাই একজন মুসলিম তার রবের কাছে দো'আ করবে যাতে তিনি তাকে 

রমযান মাস পাবার তাওফীক দেন সর্বোত্তম দীনি অবস্থা ও শারীরিক 

সুস্থতার মাঝে এবং তাঁর কাছে এই দো'আ করবে যাতে তিনি তাকে 

তাঁর আনুগত্যে সাহায্য করেন এবং তাঁর কাছে এই দো'আ করবে যাতে 

তিনি তার আমল কবুল করেন। 

৩. এই মহান মাসের আসন্ন আগমনে আনন্দিত হওয়া: 

রমযান মাসের আগমন একজন মুসলিম বান্দার প্রতি আল্লাহর সুমহান 

নি'আমাতগুলোর (অনুগ্রহসমূহের) একটি। কারণ, রমযান কল্যাণময় 

একটি মওসুম। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, 

জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এটি হলো কুরআনের 

মাস, আমাদের দীনের গুরুত্বপূর্ণ, চূড়ান্ত সংগ্রামের মাস। আল্লাহ 

তা'আলা বলেছেন, 

SRO SAL ৩৩255815525 এ) এ পরম ০০৪ BY 
[oA 

“বলুন, আল্লাহর অনুগ্রহে ও তাঁর দয়ায়, অতঃপর এর দ্বারা তারা 

আনন্দিত হোক; তা, তারা যা সঞ্চয় করে তা থেকে উত্তম।” [সূরা 

ইউনুস, আয়াত: ৫৮] 

৪. ওয়াজিব সিয়াম থেকে নিজেকে দায়িত্ব মুক্ত করা: 

আবু সালামাহ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
-__ 1 1 


US 5৮550 ৩৪6১5 (৬১৫০৫ SE): ৬ dl G25 LE ৬০০ 
43৩ ৪ 31 ৬০৮০৭ 

শুনেছি, “আমার ওপর বিগত রমযানের সাওম বাকি থাকত, যার কাযা 

আমি শাবান ছাড়া আদায় করতে পারতাম না।”ঃ 

‘আনহা কর্তৃক শাবান মাসে রমযানের সিয়াম পালনের চেষ্টা প্রমাণ 

করে যে, এক রমযান এর কাযা আরেক রমযান প্রবেশ করা পর্যন্ত 

দেরী করা জায়েয নয়।; 

৫. পর্যাপ্ত ইলম (জ্ঞান) অর্জন করা, যাতে সিয়ামের হুকুম-বিধি-বিধান 

এবং রমযান মাসের মর্যাদা সম্পর্কে জানা যায়। 

৬. রমযান মাসের ইবাদাত থেকে একজন মুসলিমকে বিরত করতে 

পারে এমন কাজসমূহ দ্রুত সম্পন্ন করে ফেলা। 

৭. পরিবারের সদস্যবর্গ যেমন, স্ত্রী ও সন্তানদের সাথে বসে তাদেরকে 

সিয়ামের বিধি-বিধান শিক্ষা দেওয়া এবং ছোটদের সিয়াম পালনে 

উৎসাহিত করা। 

৮, কিছু বই প্রস্তুত করা যা বাড়িতে বসে পড়া সম্ভব বা মসজিদের 

ইমামকে উপহার দেওয়া, যা তিনি রমযান মাসে লোকদের পড়ে 

শোনাবেন। 


2 সহীহ বুখারী, হাদীস নং ১৮৪৯; সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ১১৪৬। 
3 ফাতহুল বারী (8/১৯১)। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৯২২২ { 


৯. রমযান মাসের প্রস্তুতি স্বরূপ শা‘বান মাস থেকেই সিয়াম পালন শুরু 
করা। 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেন, 
1৮6 GE I EN TE ৬০০৭5 se di Jo Hi 
3125 5 JS Es se di খুকি ক ৫৮০ SS কও 
SEE SU BE ৩ ও 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সিয়াম পালন 
করতেন যে, আমরা বলতাম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না এবং 
এমনভাবে সিয়াম ভঙ্গ করতেন যে আমরা বলতাম, তিনি আর সিয়াম 
পালন করবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
রমযান ছাড়া অন্য কোনো মাসের গোটা অংশ সাওম পালন করতে 
দেখি নি এবং শা'বান ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন 
করতে দেখি নি।”£ 
উসামা ইবন যাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, 


SE GUA ৩৪ (১০ ৩১১৪ ৬৪125 (৮০ এরা 2 BUTS Cdl 


JEN ৮8৪ 99 IEE ক ও LE ০ ৩৬ I) 

1০৪9 ৮5 ৪% Held Sd 
মত অন্য কোনো মাসে এত সাওম পালন করতে দেখি নি। তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটি রজব ও 


4 সহীহ বুখারী, হাদীস নং ১৮৬৮; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৬। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
— { 


রমযানের মধ্যবতী একটি মাস, যখন মানুষ গাফিল হয় এবং এমন 
মাস যখন আমলসমূহ রাব্বুল ‘আলামীনের কাছে উঠানো হয়। তাই 
আমি পছন্দ করি যে আমার আমল আমি সাওম পালন রত অবস্থায় 
উঠানো হবে।” 

শা‘বান মাসের সাওম পালনের হিকমতের বর্ণনায় হাদীসে এসেছে যে 
এটি এমন মাস যখন আমলসমূহ উঠানো হয়। আলেমগণের মাঝে কেউ 
কেউ অন্যান্য হিকমাহসমূহ উল্লেখ করেছেন, আর তা হলো শাবানের 
সাওম ফরয সালাতের পূর্বের সুন্নাহ্‌র মত যা ফরয আদায়ে মনকে 
প্রস্তুত করে ও উৎসাহ যোগায়। ঠিক একই বক্তব্য প্রযোজ্য রমযানের 
পূর্বে শাবানের সিয়ামের ক্ষেত্রে। 

১০. কুরআন তিলাওয়াত: 

সালামাহ ইবন কুহাইল বলেছেন, “শাবান মাসকে ক্ারীগণের মাস বলা 
হত৷” 

আমর ইবন কাইস, শাবান মাস শুরু হলে, তার দোকান বন্ধ করে 
কুরআন তিলাওয়াতের জন্য অবসর নিতেন। 

আবু বকর আল-বালাখী বলেছেন, “রজব মাস হলো বীজ বপনের মাস, 
শা‘বান মাস হলো ক্ষেতে সেচ প্রদানের মাস এবং রমযান মাস হলো 
ফসল তোলার মাস।” 

তিনি আরও বলেছেন, “রজব মাসের উদাহরণ হলো বাতাসের ন্যায়, 
শা‘বান মাসের উদাহরণ মেঘের ন্যায়, রমযান মাসের উদাহরণ বৃষ্টির 


5 নাসাঈ, হাদীস নং ২৩৫৭ এবং আলবানী একে সহীহ আন-নাসাঈতে হাসান 
বলেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
oOo { 


ন্যায়। তাই যে রজব মাসে বীজ বপন করল না, শাবান মাসে সেচ 
প্রদান করল না, সে কীভাবে রমযান মাসে ফসল তুলতে চাইতে পারে?” 
এখন রজব মাস গত হয়েছে, আর আপনি শাবান মাসে কি করবেন 
যদি রমযান মাস পেতে চান? এ হলো এই বরকতময় মাসে আপনার 
নবী ও উম্মাতের পূর্বসূরীগণের অবস্থা। এ সমস্ত আমল ও মর্যাদাপূর্ণ 
কাজের ক্ষেত্রে আপনার অবস্থান কী হবে? 

তৃতীয়ত: রমযান মাসে একজন মুসলিমের কী করা উচিৎ সে 
আমলসমূহ সম্পর্কে জানতে দেখুন (২৬৮৬৯) ও (১২৪৬৮) নং প্রশ্নের 
উত্তর। 

আল্লাহই তাওফীকদাতা। 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০ 


রমযান মাসের বৈশিষ্ট্যসমূহ 
ফাতওয়া নং ১৩৪৮০ 
প্রশ্ন: রমযান কী? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
রমযান...এটি ‘আরবী’ বার মাসগুলোর একটি । আর এটি দীন ইসলামে 
একটি সম্মানিত মাস। এটি অন্যান্য মাস থেকে বেশ কয়েকটি বৈশিষ্ট্য 
ও ফযিলতসমূহ-এর কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য । যেমন: 
১. আল্লাহ তা'আলা সাওমকে (রোযাকে) ইসলামের আরকানের মধ্যে 
চতুর্থ রুকন হিসেবে স্থান দিয়েছেন, যেমনটি আল্লাহ তা'আলা বলেছেন, 
SEE SIG 35 5 ০৪৩০ এ ৬০ ঞ dl ভর্তা 9৩০ 2 
[১/০ 3১201] 48208 HA (ক 3৪ 9৩ 
“রমযান মাস যে মাসে আল-কুরআন নাযিল করা হয়েছে, মানুষের জন্য 
হিদায়াতের উৎস, হিদায়াত ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট 
নিদর্শন। সুতরাং তোমাদের মাঝে যে এই মাস পায় সে যেন সাওম 
পালন করে।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 
ইবন উমার এর হাদীস থেকে প্রমাণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
791) 4১১১ Blas es ওঠ 4 এ! 41) ৩1৯৬৬ ৩৯ 451১৩] 9) 
(2410১ ৩৩০১ 1৯০১ ৪৪০ ৯৮ DS 
“ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: (১) এই সাক্ষ্য দেওয়া যে 
আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ (উপাস্য) নেই এবং মুহাম্মাদ 
আল্লাহর বান্দা ও তাঁর রাসূল (২) সালাত প্রতিষ্ঠা করা (৩) যাকাত 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১ ছু 


প্রদান করা (8) রমযান মাসে সাওম পালন করা এবং (৫) বাইতুল্লাহণর 
(কা“বা-এর) উদ্দেশ্যে হজ করা” ।€ 
২. আল্লাহ তা'আলা এই মাসে আল-কুরআন নাযিল করেছেন, যেমনটি 
আল্লাহ তা'আলা পূর্বের আয়াতে উল্লেখ করেছেন: 
EA 92559 ০০৫৭ 3৬ SEs asd jl SA 9১53 285 
[৩ ০৪] (GA; 
“রমযান মাস যে মাসে তিনি আল-কুরআন নাযিল করেছেন, তা 
মানবজাতির জন্য হিদায়াতের উৎস, হিদায়াত ও সত্য মিথ্যার মাঝে 
পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন।” [আল-বাকারা, আয়াত: ১৮৫] 
তিনি - সুবহানাহু ওয়া তা'আলা- আরও বলেছেন, 
[১:১১] টে হাত ও 4900) 
“নিশ্চয় আমরা একে (আল-কুরআন) লাইলাতুল কদরে নাযিল 
করেছি।” [সুরা আল-কদর, আয়াত: ১] 
৩. আল্লাহ এ মাসে লাইলাতুল কদর রেখেছেন, যে মাস হাজার মাস 
থেকে উত্তম, যেমনটি আল্লাহ তা'আলা বলেছেন, 
BE ১এঠা মু © HL ও SING © HS I AFG 
BLO HF 85 0b Gs 259 SAM IFS © 9 af 
[০ DANO 2s ও 
“১. নিশ্চয় আমরা একে লাইলাতুল কদরে (আল-কুরআন) নাযিল 
করেছি ২. এবং আপনি কি জানেন লাইলাতুল কদর কী? 


6 সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৩ ১২ — 


৩. লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা অধিক উত্তম। ৪. এতে 
ফিরিশতাগণ এবং রূহ (জিবরীল আলাইহিস সালাম) তাদের রবের 
অনুমতিক্ৰমে অবতরণ করেন সকল সিদ্ধান্ত নিয়ে । ৫. শান্তিময় (বা 
নিরাপত্তাপূর্ণ) সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।” [সূরা আল-কদর, 
আয়াত: ১-৫] 
তিনি আরও বলেছেন, 

[৮:৩৩] 2০ ও 684৮2 মুত ও গড) 
“নিশ্চয় আমরা একে (আল-কুরআন) এক মুবারাক (বরকতময়) রাতে 
নাযিল করেছি, নিশ্চয় আমি সতর্ককারী।” [সুরা আদ-দুখান, আয়াত: 
৩] 
আল্লাহ তা'আলা রমযান মাসকে লাইলাতুল কদর দিয়ে সম্মানিত 
করেছেন, আর এই মুবারাক (বরকতময়) রাতে মর্যাদার বর্ণনায় 
সূরাতুল কদর নাযিল করেছেন। 
আর এ ব্যাপারে বর্ণিত হয়েছে অনেক হাদীস। তন্মধ্যে আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
এ EE 42৩ পভ ও 86 Bl ০৪5 26525 ৩৩০০ Loh 
4) ECA 55 405 (5 coed তারা ঞ ও এ এগ 
“তোমাদের কাছে উপস্থিত হয়েছে রমযান, এক মুবারাক (বরকতময়) 
মাস। এ মাসে সিয়াম পালন করা আল্লাহ তা'আলা তোমাদের ওপর 
ফরয করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০১৩ বু 


মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এ মাসে অবাধ্য 
শয়তানদের শেকলবদ্ধ করা হয়, আর এ মাসে রয়েছে আল্লাহর এক 
রাত যা হাজার মাস থেকে উত্তম, যে এ রাত থেকে বঞ্চিত হলো, সে 
প্রকৃত পক্ষেই বঞ্চিত হলো।”? 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদীস থেকে বর্ণিত যে তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(45 bs FE ৩ এ 95 sl 2 ১১৪ হত নও ৪০ 
“যে ঈমান সহকারে এবং প্রতিদানের আশায় লাইলাতুল কদর (কদরের 
রাত্রিতে) কিয়াম করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া 
হবে।”ঃ 
৪. আল্লাহ তা'আলা এই মাসে ঈমান সহকারে এবং প্রতিদানের আশায় 
সিয়াম পালন ও কিয়াম করাকে গুনাহ মাফের কারণ করেছেন, যেমনটি 
থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(4১ ০০১০ ৩ এ ০৬৮ Lisl; bal ৩৬০০১ ৩০ ৩০) 

“যে রমযান মাসে ঈমান সহকারে ও সাওয়াবের আশায় সাওম পালন 
করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ।”? 


7 নাসাঈ, হাদীস নং ২১০৬; আহমাদ, হাদীস নং ৮৭৬৯ এবং আল-আলবানী একে 
“সাহীহুত তারগীব' গ্রন্থে সহীহ হিসেবে বর্ণনা করেছেন (৯৯৯)। 

৪ সহীহ বুখারী, হাদীস নং ১৯১০; সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ৭৬০। 

9 সহীহ বুখারী, হাদীস নং ২০১৪; সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ৭৬০। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০১১৪ ছু 


অনুরূপভাবে তার (আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু) থেকে আরও বর্ণিত 
(44১১ ৩০ FE be এ ১৬১ ৬০০০১ ১৯২! ০৬০০০ PE ০০) 
“যে রমযান মাসে ঈমান সহকারে ও সাওয়াবের (প্রতিদানের) আশায় 
কিয়াম করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে।” সহীহ 
বুখারী, হাদীস নং ২০০৮; সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ১৭৪) 
মুসলিমদের মাঝে রমযানের রাতে কিয়াম করা সুন্নাহ হওয়ার ব্যাপারে 
ইজমা‘ (একমত্য) রয়েছে । ইমাম আন-নাওয়াউয়ী উল্লেখ করেছেন: 
“রমযানে কিয়াম করার অর্থ হলো তারাউয়ীহের (তারাবীহের) সালাত 
আদায় করা অর্থাৎ তারাউয়ীহের (তারাবীহের) সালাত আদায়ের মাধ্যমে 
কিয়াম করার উদ্দেশ্য সাধিত হয়।” 
৫. আল্লাহতা'আলা এই মাসে জান্নাতসমূহের দরজাসমূহ খুলে দেন, এ 
মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানদের 
শেকলবদ্ধ করেন। যেমনটি প্রমাণিত হয়েছে দুই সহীহ গ্রন্থে আবু 
হুরায়রার হাদীস থেকে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
(| ০১০), bl oll eile, , 2431 51% ৭৬ ০১৬০১ ০৩191) 
“যখন রমযান আবির্ভূত হয় তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া 
হয় এবং শয়তানদের শেকলবদ্ধ করা হয়” 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৮; সহীহ মুসলিম, হাদীস নং ১০৭৯। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৫ রর 


৬. এ মাসের প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে (তাঁর বান্দাদের) মুক্ত 
করেন। আবু উমামাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(০০০ bs K ১০ ad 
“আল্লাহর রয়েছে প্রতি ফিতরে (ইফতারের সময় জাহান্নাম থেকে) 
মুক্তিপ্রাপ্ত বান্দারা ৷”** 
অনুরূপ আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেছেন, 
Sd উস ৩১ ৩০০০১ SG UA RS ও ৮৩০০ 4৬০) এ১৩ এও oh 
(4৩০--৮৯৪০১ UA PRS 
“নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার রয়েছে (রমযান মাসে) প্রতি 
দিনে ও রাতে (জাহান্নাম থেকে) মুক্তিপ্রাপ্ত বান্দাগণ আর নিশ্চয় একজন 
মুসলিমের রয়েছে প্রতি দিনে ও রাতে কবুল যোগ্য দো'আ।”12 
৭. রমযান মাসে সাওম পালন করা পূর্ববর্তী রমযান থেকে কৃত 
গুনাহসমূহের কাফফারা লাভের কারণ যদি বড় গুনাহসমূহ (কবীরা 
গুনাহসমূহ) থেকে বিরত থাকা হয়, যেমনটি প্রমাণিত হয়েছে সহীহ 
মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৮ ১২০ lan) dl ০৩০১১ ddl | tly ail ১০৭) 
(৬৩৩। ৬৫৩৯1 9 ১৫৯ 


11 আহমাদ (৫/২৫৬) আল-মুনযিরী বলেছেন, এর ইসনাদে কোনো সমস্যা নেই। 
আর আল-আলবানী এটিকে “সাহীহুত তারগীব" (৯৮৭)-এ সহীহ বলে আখ্যায়িত 
করেছেন। 

12 আল-বাযযার (কাশফ ৯৬২)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০১৬ - 


“পাঁচ ওয়াক্ত সালাত, এক জুম'আ থেকে অপর জুম'আ, এক রমযান 
থেকে অপর রমযান, এর মাঝে কৃত গুনাহসমূহের কাফফারা করে যদি 
বড় গুনাহসমূহ (কবীরা গুনাহসমূহ) থেকে বিরত থাকা হয়।” 
৮. এই মাসে সাওম পালন করা দশ মাসে সিয়াম পালন করার সমতুল্য 
যা “সহীহ মুসলিম'-এ প্রমাণিত আবু আইয়ুব আল-আনসারীর হাদীস 
থেকে নির্দেশনা পাওয়া যায় যে, তিনি বলেছেন, 

UA ASS IF 01৯৬ ০৭ ৬০ sas ০৩১০৪০7০০৩৭) 
“যে রমযান মাসে সিয়াম পালন করল, এর পর শাউওয়ালের ছয়দিন 
সাওম পালন করল, তবে তা সারা জীবন সাওম রাখার সমতুল্য”।1১ 
আর ইমাম আহমাদ বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
7০৩ ১৩ bl a pl ০০০৬০১০5৯৮৬ HS Uline) plo ৩০) 

wl 


13 সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৪। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯২১১৭ বর 


“যে রমযান মাসে সাওম পালন করল, তা দশ মাসের (সাওম পালনের) 
সমতুল্য আর “ঈদুল ফিত্বরের পর (শাউওয়ালের মাসের) ছয় দিন সাওম 
পালন করা গোটা বছরের (সাওম পালনের) সমতুল্য” 
৯. এই মাসে যে ইমামের সাথে, ইমাম সালাত শেষ করে চলে যাওয়া 
পর্যন্ত কিয়াম করে, সে সারা রাত কিয়াম করেছে বলে হিসাব করা হবে 
যা ইমাম ও অন্য সুত্রে আবু যর রাদিয়াল্লাহু আনহুর হাদীস থেকে 
প্রমাণিত হয়েছে যে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

WA es এ AS 2723 এ rl) শেড ৮ | 
“যে ইমাম চলে যাওয়া পর্যন্ত তাঁর (ইমামের) সাথে কিয়াম করল, সে 
সারা রাত কিয়াম করেছে বলে ধরে নেওয়া হবে ।”'€ 


£ বি.দ্র, সুরা আল-আন'আমের ১৬০ নং আয়াত অনুসারে কোনো মুমিন কোনো 
ভালো কাজ করলে আল্লাহ তা'আলা তাকে দশগুণ সাওয়াব দেন। সুবহানাল্লাহ! 
তাই রমযান মাসে ৩০ দিন সাওম পালনের অর্থ এই দাঁড়ায় (৩০*১০)-৩০০ দিন 
অর্থাৎ দশ মাস সিয়াম পালন করা । আর (শাউওয়াল মাসের) ছয় দিন সাওম পালন 
করার অর্থ দাঁড়ায় (৬*১০)-৬০ দিন অর্থাৎ দুই মাস সিয়াম পালন করা। সুতরাং 
রমযান ও এর পরবর্তী শাউওয়ালের ছয় দিন সাওম পালন করা (১০ মাস+২ মাস) 
১২ মাস অর্থাৎ গোটা বছরের সমতুল্য! “আর আল্লাহ যাকে ইচ্ছা হিসাব বিহীন 
রিযিক দান করেন”। (সুরা আন-নূর, আয়াত: ৩৮)] (অনুবাদকের পক্ষ থেকে 
সংযোজিত ।) 

15 আহমাদ, হাদীস নং ২১৯০৬ 

16 আবু দাউদ (১৩৭০) আল-আলবানী “সালাতুত-তারাউয়ীহ' বইতে (পৃ. ১৫) একে 
সহীহ বলে চিহ্নিত করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৮ 4 


১০. এই মাসে উমরা করা হজ করার সমতুল্য । ইমাম বুখারী ইবন 
আব্বাস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আনসারদের এক মহিলাকে প্রশ্ন করলেন: 
৩৩১ ৬4১ ৮1০০৯ ৩৩০৩ NLU ০৯:৭৪ ৭৬ উল Of dacs Lh 
Ob ৮০১ ৩০০০ slo 9 UG ৬০ as ৩৮০ এ 4১৪৪ ০০০৬ ৬৪ 
Us ৩০৩ ৪ ৯০৯৮ 
“কিসে আপনাকে আমাদের সাথে হজ করতে বাঁধা দিল?” তিনি 
(আনসারী মহিলা) বললেন: আমাদের শুধু পানি বহনকারী দু'টি উটই 
ছিল। তার স্বামী ও পুত্র একটি পানি বহনকারী উটে করে হজে 
গিয়েছেন। আর আমাদের পানি বহনের জন্য একটি পানি বহনকারী 
উট রেখে গেছেন।” তিনি (রাসূলুল্লাহ) বললেন, “তাহলে রমযান এলে 
আপনি উমরা করুন৷ কারণ, এ মাসে উমরা করা হজ করার সমতুল্য ৷” 
মুসলিমের বর্ণনায় এসেছে: “আমার সাথে হজ করার সমতুল্য ।”৮17 
১১. এ মাসে ইতিকাফ করা সুন্নাহ। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তা নিয়মিতভাবে করতেন, যেমনটি বর্ণিত হয়েছে আয়েশা 
রাদিয়াল্লাহু “আনহা থেকে, 
435 ৫০ 9550 ৩৪০৯9 2 ০385 ৩6৮9 ০ dl ০ ও 
(5343 0224121-8 3 Jus hy 


17 সহীহ বুখারী, হাদীস নং ১৭৮২; সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৬। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৯ E 


“আল্লাহ তাঁকে (রাসূলুল্লাহকে) মৃত্যু না দেওয়া পর্যন্ত রমযানের শেষ 

দশ দিনে ই‘তিকাফ করতেন। তার পরে তাঁর স্ত্রীগণও ইতিকাফ 

করেছেন” 

১২. রমযান মাসে কুরআন অধ্যয়ন ও তা বেশি বেশি তিলাওয়াত করা 

খুবই তাকীদের (তাগিদের) সাথে করণীয় এক মুস্তাহাব (পছন্দনীয়) 

কাজ। আর কুরআন অধ্যয়ন হলো একজন অপরজনকে কুরআন পড়ে 

শোনাবে এবং অপরজনও তাকে তা পড়ে শোনাবে। আর তা মুস্তাহাব 

হওয়ার দালীল: 

15938 95০ 2 পুর 3 os de 4০ ৬০ ভা এও ৩6 ৩ Sh 
(91০2) 

ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং কুরআন অধ্যয়ন 

করতেন।”1? 

কুরআন কিরাত সাধারণভাবে মুস্তাহাব, তবে রমযানে বেশি 

তাকীদযোগ্য। 

১৩. রমযানে সাওম পালনকারীকে ইফতার করানো মুস্তাহাব, যার দলীল 

যাইদ ইবন খালিদ আল-জুহানী থেকে বর্ণিত হাদীস, যাতে তিনি 

বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


18 সহীহ বুখারী, হাদীস নং ১৯২২; সহীহ মুসলিম, হাদীস নং ১১৭২। 
1 সহীহ বুখারী, হাদীস নং ৬; সহীহ মুসলিম, হাদীস নং ২৩০৮। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১২০ ক 
“যে কোনো সাওম পালনকারীকে ইফতার করায়, তার (যে ইফতার 
করালো) তাঁর (সাওম পালনকারীর) সমান সাওয়াব হবে, অথচ সেই 
সাওম পালনকারীর সাওয়াব কোনো অংশে কমে না”।2০ 
দেখুন প্রশ্ন নং (১২৫৯৮) 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


20 তিরমিযী, হাদীস নং ৮০৭; ইবন মাজাহ, হাদীস নং ১৭৪৬ এবং আল-আলবানী 
“সহীহ তিরমিযী (৬৪৭) তে একে সহীহ বলে আখ্যায়িত করেছেন। 


15101117106) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
-_ ১ OO ৯১ ২১ বু 


চাঁদ উঠার বিভিন্ন উদয়স্থল সংক্রান্ত মতভেদ কি বিবেচনাযোগ্য? এ 
ব্যাপারে অমুসলিম দেশে মুসলিম কমিউনিটির অবস্থান 

ফাতওয়া নং ১২৪৮ 

প্রশ্ন: আমরা যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মুসলিম ছাত্র । প্রতি বছর রমযান 

মাসের শুরুতে আমাদের একটি সমস্যার মুখোমুখি হতে হয় যা 

মুসলিমদের তিনটি দলে ভাগ করে দেয়: 

১. এক দল, তারা যে দেশে বাস করে সে দেশের চাঁদ দেখে সাওম 

রাখে। 

২. এক দল, যারা সউদী আরবে সিয়াম শুরু হলে সাওম পালন করে। 

৩. এক দল, যারা যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম ছাত্র ইউনিয়নের খবর 

(নতুন চাঁদ দেখার) পৌঁছলে সাওম রাখে যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে 

চাঁদ দেখার দায়িত্ব পালন করে। তারা (সেই মুসলিম ছাত্র ইউনিয়ন) 

দেশের কোনো স্থানে চাঁদ দেখলে বিভিন্ন সেন্টারসমূহে তা দেখার খবর 

পৌঁছে দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সমস্ত মুসলিমরা একই দিনে সাওম 

পালন করে, যদিও এই শহরগুলো অনেক দূরে দূরে অবস্থিত। 

এক্ষেত্রে সিয়াম পালন, চাঁদ দেখা ও এ সংক্রান্ত খবরের ব্যাপারে কারা 

বেশি অনুসরণ যোগ্য? 

আমাদের এ ব্যাপারে দয়া করে ফাতওয়া দিন, আল্লাহ আপনাদেরকে 

পুরস্কৃত করুন, সাওয়াব দিন। 

উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য 

প্রথমত: নতুন চাঁদের ভিন্ন ভিন্ন উদয়স্থল থাকার ব্যাপারটি ইন্দ্রিয় ও 

বুদ্ধি দ্বারা অবধারিতভাবে জানা বিষয়গুলোর একটি। যে ব্যাপারে 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০২২ - 


আলেমগণের কেউ দ্বিমত পোষণ করেন নি, তবে মুসলিমদের 
আলেমগণের মাঝে ভিন্ন ভিন্ন উদয়স্থল বিবেচনাযোগ্য কিনা তা নিয়ে 
ভিন্নমত রয়েছে। 
দ্বিতীয়ত: ভিন্ন ভিন্ন উদয়স্থল এবং তা বিবেচনাযোগ্য না হওয়ার 
মাসআলাটি তাত্বিক মাসআলাগুলোর একটি, যাতে ইজতিহাদের সুযোগ 
রয়েছে। জ্ঞান ও দীনের ব্যাপারে বিশেষজ্ঞজজনদের মাঝে এ ব্যাপারে 
ইখতিলাফ (দ্বিমত) আছে। আর এটি এমন একটি গ্রহণযোগ্য মতভেদ 
যে ব্যাপারে সঠিক মত প্রদানকারী (মুজতাহিদ) দুইবার সাওয়াব পাবেন, 
ইজতিহাদ করার সাওয়াব ও সঠিক মত প্রদান করার সাওয়াব এবং 
ভুল মত প্রদানকারী (মুজতাহিদ) শুধু ইজতিহাদ করার সাওয়াব 
পাবেন। 
এই মাসআলাটিতে আলেমগণ দুর্টি মত প্রদান করেছেন: 
ক. তাদের কেউ কেউ ভিন্ন ভিন্ন উদয়স্থল বিবেচনা করেছেন। 
খ. আবার তাদের কেউ কেউ ভিন্ন ভিন্ন উদয়স্থল বিবেচনা করেন নি। 
তবে উভয়পক্ষই কুরআন ও সুন্নাহ থেকে দলীল দিয়েছেন, এমনকি 
একই পাঠ থেকে দলীল দিয়েছেন। কারণ, তা দুর্টি মতের সপক্ষেই 
দলীল হিসেবে পেশ করা যায়। আর তা আল্লাহ তা'আলার বাণী: 
[১/৭ ২৮5) (ELL ০১৩ 4555 এ 3 ৬৩০ SS) 
“তারা আপনাকে নতুন চাঁদসমূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, তা 
মানুষের সময়সীমা (নির্ধারণ) ও হজ এর জন্য।” [সূরা আল-বাকারা, 
আয়াত: ১৮৯] 
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ২৩ রর 


(4০21০৮21426) 1১৮১০ 
“তোমরা নতুন চাঁদ দেখে সাওম শুরু কর এবং নতুন চাঁদ দেখে সাওম 
শেষ কর ।”2 
আর এ ভিন্ন মতভেদের কারণ হলো পাঠ বোঝার ক্ষেত্রে ভিন্নতা হওয়া 
এবং এ ব্যাপারে দলীল দেওয়ার ক্ষেত্রে উভয়েরই ভিন্ন ভিন্ন পন্থা 
অবলম্বন করা। 
তৃতীয়ত: চাঁদ দেখা সংক্রান্ত কমিটি নতুন চাঁদ হিসাবের সাহায্যে নিশ্চিত 
হবার ব্যাপারে কুরআন ও সুন্নাথেকে বর্ণিত দলীলসমূহ গবেষণা করে 
দেখেছেন এবং তারা এ ব্যাপারে আলেমগণের বক্তব্য যাচাই করেছেন। 
এরপর তারা ইজমা‘ (একমত্য) ক্রমে জ্যোতির্বিজ্ঞানের হিসাব দ্বারা 
শরী'আত সংক্রান্ত মাসআলাসমূহের ক্ষেত্রে নতুন চাঁদ দেখা নিশ্চিত 
করার ব্যাপারটি বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর দলীল 
হিসেবে তারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
বাণী: 

(4525১119505 45359 yo 
“তোমরা নতুন চাঁদ দেখে সাওম শুরু কর এবং নতুন চাঁদ দেখে সাওম 
শেষ কর ।”** 
এবং তাঁর বাণী: (১১০ 1১৮ ১, ৯০০ ৯1৯১ ) “তোমরা তা 
(নতুন চাঁদ) না দেখা পর্যন্ত সাওম রেখো না ও তা (নতুন চাঁদ) না 


2 সহীহ বুখারী, হাদীস নং ১৯০৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০৮১। 
2 সহীহ বুখারী, হাদীস নং ১৯০৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০৮১। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ২৪ 4 


দেখা পর্যন্ত সাওম শেষ করো না” ও এর অর্থে অন্যান্য দলীলসমূহও 
রয়েছে। 

গবেষণা ও ফাতাওয়া ইস্যুকারী স্থায়ী কমিটি এ মত পোষণ করে যে, 
মুসলিম ছাত্র ইউনিয়ন (অথবা এ ধরণের অন্য কোনো সংস্থা যারা 
ইসলামী কমিউনিটির প্রতিনিধিত্ব করে) অমুসলিম সরকার শাসিত 
দেশসমূহে সেখানে বসবাসকারী মুসলিমদের জন্য নতুন চাঁদ দেখা 
নিশ্চিত করার ব্যাপারে মুসলিম সরকারের স্থলাভিষিক্ত হবে। 

আর পূর্বে উল্লিখিত তথ্যের ভিত্তিতে এ কথা বলা যায় যে, এই 
ইউনিয়নের দু'টো মতের যে কোনো একটি মত (ভিন্ন ভিন্ন উদয়স্থল 
বিবেচনা করা বা না করা) এর যে কোনো একটি বেছে নেওয়ার 
ইখতিয়ার আছে। এরপর তারা সেই মতকে সে দেশের সমস্ত 
মুসলিমদের ওপর প্রয়োগ করবে । আর সে মুসলিমদের সেই মতকে 
যা তাদের ওপর প্রয়োগ করা হয়েছে তা এক্যের স্বার্থে, সিয়াম শুরুর 
জন্য এবং মতভেদ ও বিভ্রান্তি এড়িয়ে চলার জন্য মেনে নেওয়া 
বাধ্যতামূলক । 

এ সমস্ত দেশে যারা বাস করে তাদের উচিৎ নতুন চাঁদ দেখার ক্ষেত্রে 
তৎপর হওয়া, তাদের মাঝে এক বা একাধিক বিশ্বস্ত ব্যক্তি যদি তা 
(নতুন চাঁদ) দেখে তবে তারা সাওম পালন করবে এবং সেই 
ইউনিয়নকে খবর দিবে যাতে তারা সবার ওপর এটি প্রয়োগ করতে 
পারে। এটি হলো মাস শুরু হওয়ার ক্ষেত্রে ৷ 


2 মালিক, হাদীস নং ৬৩৫। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১ ২৫ 5 


আর তা (মাস) শেষ হওয়ার ক্ষেত্রে শাউওয়ালের নতুন চাঁদ দেখা বা 
রমযানের ত্রিশ দিন পূর্ণ করার ব্যাপারে দুইজন ‘আদল ব্যক্তির সাক্ষ্য 
অবশ্য প্রয়োজন । এর দলীল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বাণী: 

(৯: 3১৩৮০] 1৯৮৪ ৭০৯ ৩৪ 4২৪০)1১০230 35) 0) 
“তোমরা নতুন চাঁদ দেখে সাওম পালন কর এবং নতুন চাঁদ দেখে 
সাওম শেষ করো বা ঈদুল ফিতর আদায় কর। আর যদি নতুন চাঁদ 
আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে দেখা না যায় তবে (মাসকে) ত্রিশ 
দিন পূর্ণ কর।” 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ (১০/১০৯) 
ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ২৬ 5 


কেউ সাওম রেখে অন্য দেশে সফর করল, যেখানে সিয়াম দেরিতে 
শুরু হয়েছে, এক্ষেত্রে কি তাকে ৩১ দিন সাওম পালন করতে হবে? 
ফাতওয়া নং ৪৫৫৪৫ 

প্রশ্ন: আমি যদি কোনো দেশে সাওম পালন করি এবং রমযান মাসের 
মাঝে অন্য দেশে ভ্রমণ করি, যেখানে রমযান এক দিন পর শুরু হয়েছে 
এবং তারা ৩০ দিন সাওম পালন করেছে, তবে কি আমাকে তাদের 
সাথে সিয়াম পালন করতে হবে? যদিও বা আমার ৩১ দিন সিয়াম 
পালন করতে হয়? 

উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য । 

যদি কোনো ব্যক্তি এক দেশে রমযান শুরু করার পর অন্য দেশে যায় 
যেখানে ‘ঈদুল ফিতর এক দিন দেরিতে আসে তাহলে সে সিয়াম পালন 
চালিয়ে যাবে যতদিন না দ্বিতীয় দেশের লোকেরা সিয়াম পালন শেষ 
করে। 

শাইখ ইবন বায রহ.-এর কাছে জানতে চাওয়া হয়েছিল ‘আমি পূর্ব 
এশিয়ার দেশ থেকে এসেছি যেখানে হিজরী মাস সউদী আরবের চেয়ে 
একদিন দেরিতে শুরু হয়। রমযান মাসে আমি আমার দেশে যাব। 
আমি যদি সউদী আরবে সিয়াম পালন শুরু করি এবং আমার দেশে 
গিয়ে শেষ করি তাহলে আমার ৩১ দিন সাওম পালন করা হবে। 
আমাদের সিয়ামের ব্যাপারে হুকুম কী? আমি কতদিন সাওম পালন 
করব? 

তিনি উত্তরে বলেন, ‘আপনি যদি সউদী আরব বা অন্য কোনো দেশে 
সিয়াম পালন শুরু করেন, কিন্তু নিজের দেশে গিয়ে বাকিটা পালন 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১ ২৭ - 


যদিও বা তা ৩০ দিনের বেশি হয়। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

(৩১০০০ 7৯৮০৪১০৩৮১০ 1৯১) 
“সাওম হলো সেদিন যেদিন তোমরা (সকলে) সাওম পালন কর, আর 
‘ঈদুল ফিতর হলো সেদিন যেদিন তোমরা (সকলে) সাওম ভঙ্গ কর 12” 
কিন্তু আপনি যদি তা করতে গিয়ে ২৯ দিনের কম সাওম পালন করেন, 
তাহলে আপনাকে পরে এক দিন সাওম এর কাযা আদায় করে নিতে 
হবে। কারণ, রমযান মাস ২৯ দিনের কম হতে পারে না৷” 
শাইখ মুহাম্মাদ সালেহ আল-উসাইমীন রহ.-এর কাছে জানতে চাওয়া 
হয়েছিল, এক মুসলিম দেশ থেকে যদি আরেক দেশে যাওয়া হয় 
যেখানে লোকজন প্রথম দেশের চেয়ে এক দিন দেরিতে রমযান আরম্ভ 
করেছে, তবে সিয়াম পালনের বিধান কি হবে যখন দ্বিতীয় দেশের 
লোকজনকে অনুসরণ করার ক্ষেত্রে ৩০ দিনের বেশি সিয়াম পালন 
করতে হয়? এবং এর বিপরীত ক্ষেত্রে কী হবে? 
তিনি উত্তরে বলেন, “যদি কেউ এক মুসলিম দেশ থেকে আরেক 
মুসলিম দেশে ভ্রমণ করে এবং সেই দেশে রমযান দেরিতে শুরু হয়, 
তবে তিনি ওই দেশের লোকরা সিয়াম ভঙ্গ না করা পর্যন্ত সিয়াম পালন 
করে যাবেন কারণ সাওম হলো সেদিন যেদিন লোকেরা (সকলে) সিয়াম 
পালন করে, আর ‘ঈদুল ফিতর হলো সেদিন যেদিন লোকেরা (সকলে) 


* তিরমিযী, হাদীস নং ৬৯৭ । (সম্পাদক) 
25 মাজমূ ফাতাওয়া শাইখ ইবন বায, (১৫/১৫৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১২৮ ছু 


ইফতার করে অর্থাৎ ঈদুল ফিতর পালন করে, আর “ঈদুল আযহা হলো 
সেদিন যেদিন লোকেরা পশু যবেহ করে। 
সে এই কাজ করবে যদিও বা এজন্য তাকে এক বা এর বেশি দিন 
সিয়াম পালন করতে হয়। 
এটি সেই পরিস্থিতির অনুরূপ যখন সে এমন দেশে যায় যেখানে সূর্যাস্ত 
দেরীতে হয়, তবে সে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সাওম পালন করবে যদিও 
বা এর ফলে দুই বা তিন বা ততোধিক ঘণ্টা স্বাভাবিক দিন (চব্বিশ 
ঘণ্টা) থেকে বেড়ে যায়। 
একই নিয়ম প্রযোজ্য হবে যদি সে এমন কোনো দেশে যায় যেখানে 
নতুন চাঁদ এখনও দেখা যায় নি। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদেরকে সাওম শুরু করতে বা ইফতার করতে নিষেধ 
করেছেন যতক্ষণ না আমরা তা দেখি। তিনি বলেছেন, 

(4535১119509 453591৯৯। 
“তোমরা তা (নতুন চাঁদ) দেখে সাওম শুরু কর এবং তা (নতুন চাঁদ) 
দেখে ইফতার তথা সাওম সমাপ্ত কর।” 
আর বিপরীত অবস্থার ক্ষেত্রে, যখন একজন ব্যক্তি এক দেশ থেকে 
অন্য দেশে যায় যেখানে রমযান মাস প্রথম দেশের তুলনায় আগে শুরু 
হয়েছে, তবে তিনি তাদের সাথেই সাওম ভঙ্গ করবেন এবং যে 
কয়দিনের সাওম বাদ পড়েছে সেগুলো পরে কাযা করে নিবেন। যদি 
একদিন বাদ পড়ে, তবে একদিনের কাযা করবেন, যদি দুই দিন বাদ 
পড়ে, তবে দুই দিনের । তিনি ২৮ দিন পর সাওম ভঙ্গ করলে, তাহলে 
দুই দিনের কাযা করবেন, যদি উভয় দেশেই মাস ৩০ দিনে শেষ হয়, 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১২৯ চু 


আর এক দিনের কাযা করবেন যদি উভয় দেশে বা যে কোনো একটি 
দেশে ২৯ দিনে মাস শেষ হয়।”% 

শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীনের কাছে আরও জানতে 
চাওয়া হয়েছিল, কেউ হয়ত বলবে যে, কেন আপনি বলছেন যে প্রথম 
ক্ষেত্রে ৩০ দিনের বেশি সাওম পালন করতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে 
সাওমের কাযা পালন করতে হবে? 

তিনি উত্তরে বলেন, “দ্বিতীয় ক্ষেত্রে সাওমের কাযা সাওম পালন করতে 
হবে। কারণ, মাস ২৯ দিনের কম হতে পারে না আর সে প্রথম ক্ষেত্রে 
৩০ দিনের বেশি সাওম পালন করবে । কারণ, তখনও নতুন চাঁদ দেখা 
যায় নি। 

প্রথম ক্ষেত্রে আমরা তাকে বলব সাওম ভঙ্গ কর, যদিও তোমার ২৯ 
দিন পূর্ণ হয় নি। কারণ, নতুন চাঁদ দেখা গিয়েছে আর নতুন চাঁদ দেখা 
যাওয়ার পর সাওম ভঙ্গ করা বাধ্যতামূলক, শাউওয়াল মাসের প্রথম 
দিন সাওম পালন করা নিষিদ্ধ । আর কেউ যদি ২৯ দিনের কম সাওম 
পালন করে থাকে, তাহলে তাকে ২৯ দিন পূরণ করতে হবে। এটি 
দ্বিতীয় অবস্থা হতে ভিন্ন। কারণ, যে দেশে আসা হয়েছে সেখানে তখন 
রমযান চলছে, নতুন চাঁদ দেখা যায় নি। যেখানে এখনও রমযান চলছে 
সেখানে কীভাবে সাওম ভঙ্গ করা যেতে পারে? তাই আপনাকে সাওম 
পালন চালিয়ে যেতে হবে। আর যদি তাতে মাস বেড়ে যায়, তাহলে তা 
দিনের দৈর্ঘ্য বেড়ে যাওয়ার মতো ৷” 


2 মাজমূ' ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/ প্রশ্ন নং ২৪)। 
27 মাজমূ‘ ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/প্রশ্ন নং ২৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 


আরও দেখুন ৩৮১০১ নং প্রশ্নের উত্তর। 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


15101170105 econ 


৯১৩০ 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৩১ 5 


কাদের ওপর রমযানের সাওম পালন করা ওয়াজিব? 
ফাতওয়া নং ২৬৮১৪ 
প্রশ্ন: কাদের ওপর রমযানের সাওম পালন করা ওয়াজিব? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
যে ব্যক্তির মধ্যে ৫টি শর্ত পাওয়া যায় তার ওপর সাওম পালন করা 
ওয়াজিব। যথা- 
প্রথমত: যদি সে মুসলিম হয় 
দ্বিতীয়ত: যদি সে মুকাল্লাফ (যার ওপর শরী'আতের বিধি-বিধান 
প্রযোজ্য) হয় 
তৃতীয়ত: যদি সে সাওম পালন করতে সক্ষম হয় 
চতুর্থত: যদি সে অবস্থানকারী (মুকিম) হয় 
পঞ্চমত: যদি সাওম পালনে বাধাদানকারী বিষয়সমূহ তার মধ্যে না 
পাওয়া যায় 
এই পাঁচটি শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় তার ওপর সাওম পালন 
করা ওয়াজিব । 
প্রথম শর্ত মুসলিম হওয়া: প্রথম শর্তের মাধ্যমে একজন কাফির ব্যক্তি 
এর আওতা বহির্ভূত হয়। একজন কাফিরের জন্য সাওম বাধ্যতামূলক 
নয়, আর সে তা পালন করলেও শুদ্ধ হবে না। আর যদি সে ইসলাম 
হবে না। 
আর এর দলীল হলো আল্লাহ তা'আলার বাণী: 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৩২ 4 


5%635-45:50 4601১ (বি পে ie FE ৩5) 
[ot RAL © ৩১১,৮০5 31 5১53 35 খু 25 Yi BLE 
“আর তাদের দানসমূহ কবুল হতে এটিই বাঁধা দিয়েছিল যে, তারা 
আল্লাহ এবং তাঁর রাসূল (মুহাম্মাদ) এর সাথে কুফুরী করেছিল এবং 
তারা শুধু অলসতা বশতই সালাতে উপস্থিত হত আর তারা শুধু বাধ্য 
হয়েই অনিচ্ছাকৃতভাবে দান করত ।” [সুরা আত-তাওবাহ, আয়াত: ৫৪] 
আর যদি দান-সদকা যার উপকার বহুমুখী, তা তাদের কুফুরীর কারণে 
কবুল হয় না, তাহলে বিশেষ ইবাদাতসমূহ (যার উপকার ব্যক্তিগত 
ক্ষেত্রে সীমাবদ্ধ) সেগুলো আরও বেশি কবুল না হওয়ার যোগ্য । 
আর সে যদি ইসলাম কবুল করে তবে তার কাযা না আদায় করার 
দলীল হলো তাঁর-তা'আলার বাণী: 
EL ৩০555555601 AL IE LES LTE ও 8) 
[YA JN © SIGN 
তবে তাদের পূর্বে যা গত হয়েছে তা ক্ষমা করে দেওয়া হবে।” [সূরা 
আল-আনফাল, আয়াত: ৩৮] 
আর এটি তাওয়াতুর (প্রজন্ম থেকে প্রজন্ম, ধারাবাহিক) সূত্রে রাসূল 
থেকে প্রমাণিত হয়েছে যে, কেউ ইসলাম গ্রহণ করলে তিনি তাকে ছুটে 
যাওয়া ওয়াজিবসমূহের কাযা করতে আদেশ করতেন না। 
আর একজন কাফির যদি ইসলাম কবুল না করে তবে কি সে সিয়াম 
ত্যাগ করার জন্য আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবে? 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১৩৩ E 


উত্তর: হ্যাঁ, সে (সেই কাফির) তা (সাওম পালন) ত্যাগ করার জন্য 
শাস্তিপ্রাপ্ত হবে, আর সে সমস্ত ওয়াজিবসমূহ ত্যাগ করার জন্যও 
শাস্তিপ্রাপ্ত হবে। কারণ, আল্লাহর প্রতি অনুগত শরী'আতের বিধান 
পালনকারী, একজন মুসলিম যদি শাস্তিপ্রাপ্ত হয়, তবে একজন 
অহংকারী (কাফির) শাস্তি পাওয়ার আরও বেশি যোগ্য । একজন কাফির 
যদি আল্লাহর অনুগ্রহসমূহ যেমন, খাবার, পানীয় ও পোশাক ইত্যাদি 
উপভোগ করার জন্য শাস্তিপ্রাপ্ত হয়, তবে হারাম কাজ করা ও 
ওয়াজিবসমূহ ত্যাগ করার জন্য শাস্তি পাওয়ার আরও বেশি যোগ্য আর 
এটি হলো কিয়াস। 

আর কুরআন থেকে (এর) দলীল হলো, আল্লাহ তা'আলা ডান পাশে 
অবস্থানকারীদের সম্পর্কে বলেছেন যে তারা অপরাধীদেরকে 
(কাফিরদের) বলবেন, 

SL ৩৪ 29 ও lad ও ৩৪৪9৩ i ভরি) 
[৮7 0:০০] ples PISS © এরা bk SS © 
“কিসে তোমাদেরকে সাক্কারে (একটি জাহান্নামের নাম) প্রবেশ 
করিয়েছে? তারা বলবে: আমরা সালাত আদায়কারী ছিলাম না, আর 
আমরা মিসকীনদের খাবার খাওয়াতাম না, আর আমরা সমালোচকদের 
সাথে সমালোচনা করতাম, আর আমরা প্রতিফল দিবসকে অস্বীকার 
করতাম ।” [সূরা আল-মুদ্বাসসির, আয়াত: ৪২-৪৬] সুতরাং এ চারটি 
বিষয়ই তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। 

(১) “আমরা সালাত আদায়কারী ছিলাম না”, সালাত 

(২) “আমরা মিসকীনদের খাবার খাওয়াতাম না”, যাকাত 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৩৪ ছু 


(৩) “আর আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম”, যেমন, 
আল্লাহর আয়াতসমূহকে বিদ্রপ ইত্যাদি করা 
(8) “আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম”। 
দ্বিতীয় শর্ত: যদি সে মুকাল্লাফ (শারী"আতসম্মতভাবে দায়িত্বপ্রাপ্ত) হয়, 
আর মুকাল্লাফ হলো বালিগ, আক্কিল (বুদ্ধি-বিবেক সম্পন্ন) হওয়া । 
কারণ, ছোট শিশু ও পাগলের ওপর কোনো তাকলীফ (শারী'আতের 
বিধি-বিধান) প্রযোজ্য হয় না। 
আর বালিগ হওয়া তিনটি বিষয়ের যে কোনো একটি পাওয়া গেলে 
সাব্যস্ত হয়। (প্রশ্ন নং ২০৪৭৫-এ পাবেন) 
আর আক্কিলের বিপরীত হলো পাগল, অর্থাৎ যে “আকুল (বুদ্ধি-বিবেক) 
হারিয়েছে এমন পাগল, আর তাই তার ‘আক্কল-বুদ্ধি যে কোনো দিক 
থেকে হারিয়ে ফেলুক না কেন সে মুকাল্লাফ নয়, তার ওপর দীনের 
ওয়াজিব দায়িত্বসমূহ যেমন, সালাত, সিয়াম, মিসকীনকে খাওয়ানো 
ইত্যাদির কোনো ওয়াজিব দায়িত্বই প্রযোজ্য হয় না, অর্থাৎ তার ওপর 
কোনো কিছুই ওয়াজিব হয় না। 
তৃতীয় শর্ত; সক্ষম অর্থাৎ যে সিয়াম পালনে সক্ষম। আর যে অক্ষম 
তার ওপর সিয়াম পালন ওয়াজিব নয়, আর এর দলীল আল্লাহ 
তা'আলার বাণী: 

[/৩ ১৪] CEN GE 25০ উর 9০০৩৫ ৩) 
“আর যে অসুস্থ অথবা ভ্রমণে আছে সে সেই সংখ্যায় অন্য দিনগুলোতে 
এর কাযা করবে ।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 
আর অক্ষমতা দুই শ্রেণিতে বিভক্ত: অস্থায়ী ও স্থায়ী । 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৩৫ বু 


(১) আর অস্থায়ী অক্ষমতা উল্লেখ হয়েছে পূর্বের আয়াতটিতে। যেমন, 
এমন রোগী যার সুস্থতার আশা করা যায় এবং মুসাফির -এ সমস্ত 
ব্যক্তিদের জন্য সাওম পালন না করা জায়েয। এরপর তাদের ছুটে 
যাওয়া সাওম কাযা করা ওয়াজিব। 
(২) আর স্থায়ী অক্ষমতা । যেমন, এমন রোগী যার সুস্থতা আশা করা 
যায় না এবং এমন বৃদ্ধ লোক যিনি সিয়াম পালনে অক্ষম, আর তা 
উল্লিখিত হয়েছে তাঁর বাণীতে: 
[At ৯১] 355 (95 হও ০৫৯০৪ এক) 

“আর যারা সাওম পালনে অক্ষম তারা ফিদয়া দিবে (অর্থাৎ মিসকীন 
খাওয়াবে) ৷” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
এই আয়াতটিকে ইবন 'আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর করে 
বলেছেন: 
“বৃদ্ধ ও বৃদ্ধা যাদের অনেক বয়স হয়েছে তারা যদি সাওম পালনে 
সক্ষম না হয়, তবে তারা প্রতিদিনের বদলে একজন মিসকীনকে 
খাওয়াবে ৷” 
চতুর্থ শর্ত; সে যেন মুকীম বা অবস্থানকারী হয়। সুতরাং সে যদি 
মুসাফির হয় তবে তার ওপর সাওম পালন করা ওয়াজিব নয়। এর 
দলীল হলো তাঁর বাণী: 

[৬৩ ক] ও GES HB HS BK ৩৪) 
“আর যে অসুস্থ অথবা ভ্রমণে আছে সে সেই সংখ্যায় অন্য দিনগুলোতে 
এর কাযা করবে” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৩৬ 4 


আর আলেমগণ এ ব্যাপারে ইজমা‘ (একমত্য) প্রকাশ করেছেন যে, 
একজন মুসাফিরের জন্য সাওম ভঙ্গ করা জায়েয (বৈধ) । আর একজন 
মুসাফিরের জন্য উত্তম হলো তার জন্য যেটা বেশি সহজ তা করা । যদি 
সাওম পালন করায় তার ক্ষতি হয় তবে তার (মুসাফিরের) জন্য সাওম 
পালন করা হারাম । এর দলীল হলো তাঁর বাণী: 

[৫৭:০৮ ও ৫ HB 61:55 V5 
প্রতি অতি দয়াময়” [সূরা আন-নিসা, আয়াত: ২৯] 
এই আয়াতটি থেকে এই নির্দেশনা পাওয়া যায় যে, যা মানুষের জন্য 
ক্ষতিকর তা তার জন্য নিষিদ্ধ । (দেখুন প্রশ্ন নং ২০১৬৫)।) 
যদি আপনি বলেন সেই ক্ষতির পরিমাণ কতটুকু যা সিয়াম পালনকে 
হারাম করে? 
তবে তার উত্তর হলো: এমন ক্ষতি যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব 
অথবা কারো দেওয়া তথ্যের মাধ্যমে জানা সম্ভব। 
(১) আর ইন্দ্রিয় দিয়ে অনুভব করা একজন রোগী নিজেই অনুভব 
করবে যে সাওম পালন করার কারণে তার ক্ষতি হচ্ছে ও তা তার 
গীড়ার কারণ হচ্ছে যার কারণে সুস্থতা দেরীতে হয় এ ধরণের কিছু। 
(২) আর তথ্যের মাধ্যমে এই ক্ষতি সম্পর্কে জানার অর্থ হলো, একজন 
বিজ্ঞ ও বিশ্বস্ত ডাক্তার তাকে (রোগীকে) এ তথ্য দিবে যে সাওম পালন 
করা তার জন্য ক্ষতিকর ৷ 
পঞ্চম শর্ত; যদি সাওম পালনে বাধাদানকারী বিষয়সমূহ না পাওয়া 
যায়। আর এটি বিশেষভাবে নারীদের জন্য প্রযোজ্য। সুতরাং হায়েয 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৩৭ 5 


হয়েছে ও নিফাস হয়েছে এতদুভয়ের ওপর সাওম পালন বাধ্যতামূলক 
নয়। এর দলীল হলো নবীর স্বীকৃতিমূলক বাণী: 

(৮০ ০920 cob Lh 
“একজন নারীর মাসিক খতুস্রাব হলে সে কি সালাত ও সাওম ত্যাগ 
করে না?”55 
সুতরাং আলেমগণের ইজমা’ তথা সর্বসম্মত মত অনুসারে তার ওপর 
সাওম পালন ওয়াজিব হয় না আর তা পালন করলে শুদ্ধও হয় না। 
তবে তার ওপর এই দিনগুলো কাযা করা ইজমা’ সর্বসম্মতিক্রমে 
বাধ্যতামূলক ।% 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


2 সহীহ বুখারী, হাদীস নং ২৯৮। 
29 আশ-শারহুল-মুমতি“ (৬/৩৩০)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
-_ | ১০৩৮ ছু 


সাওম বিনষ্টকারী বিষয়সমূহ 
ফাতওয়া নং ৩৮০২৩ 
প্রশ্ন: আশা করি আপনারা সাওম বাতিলকারী বিষয়সমূহ সংক্ষেপে 
উল্লেখ করবেন। 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
আল্লাহ তা'আলা সর্বোচ্চ হিকমাহ'র আলোকে শরী'আতে সাওম 
পালনের বিধান রেখেছেন। 
তিনি সাওম পালনকারীকে এমন মধ্যম পন্থায় সাওম পালন করতে 
বলেছেন, যাতে সে সিয়াম পালনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আবার এমন 
কিছুও গ্রহণ না করে যা সিয়ামের বিপরীত। 
তাই সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ দু ধরণের: 
(এক) কিছু সিয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে যা শরীর থেকে নির্গত হয় 
এমন ধরণের যেমন, যৌন মিলন, ইচ্ছাকৃতভাবে বমি করা, মাসিক 
খতুত্রাব, শিঙ্গা ইত্যাদি ক্ষেত্রে যা শরীর থেকে বের হয় ও তা শরীরকে 
দুর্বল করে দেয়। তাই আল্লাহ তা'আলা এগুলোকে সিয়াম বিনষ্টকারী 
বিষয় হিসেবে সাব্যস্ত করেছেন, যাতে করে সাওম পালনের দুর্বলতা 
এসব বস্তু নির্গত হওয়ার কারণে সৃষ্ট দুর্বলতার সাথে যোগ হওয়ার 
ফলশ্রুতিতে একজন সাওম পালনকারী ক্ষতিগ্রস্ত না হয়; ফলে সাওম 
তার স্বাভাবিক মধ্যম পন্থার সীমারেখা অতিক্রম করে। 
(দুই) কিছু সিয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে যা (শরীরে) প্রবেশ করে 
এমন ধরণের যেমন, খাওয়া, পান করা ইত্যাদি। একজন সাওম 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৩৯ 4 


পালনকারী যদি কিছু খায় বা পান করে, তবে সিয়াম পালনের মাধ্যমে 

উদ্দিষ্ট হিকমাহ অর্জিত হয় না।১০ 

আর আল্লাহ তা'আলা মুল সিয়াম বিনষ্টকারী বিষয়সমূহকে একসাথে 

উল্লেখ করেছেন তাঁর এই বাণীতে: 

Ll HE FS AG 18 ডেল এম এর এস ১১৯০ ওত? 

HAMA এ ডা চি Boo ৫০ ৫৭ ভা 
[)AY 

“সুতরাং এখন (রমযানের রাতে) তোমরা তাদের (তোমাদের স্ত্রীদের) 

সাথে মিলন কর, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার খোঁজ 

কর, আর খাও ও পান কর যতক্ষণ পর্যন্ত না ফজরের সাদা রেখা 

কালো রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত (যার প্রারম্ভ সূর্য) পর্যন্ত 

সিয়াম পূর্ণ কর।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৭] 

আল্লাহ তা'আলা এই সম্মানিত আয়াতে মূল সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ 

উল্লেখ করেছেন। আর তা হলো (১) খাওয়া (২) পান করা ও (৩) যৌন 

মিলন। 

ওয়াসাল্লাম তাঁর সুন্নাহ'তে ব্যাখ্যা করেছেন। 

সিয়াম বিনষ্টকারী বিষয়সমূহ সাতটি আর তা হলো: 

১. যৌন মিলন 

২. ইসতিমনা" (নিজস্ব ক্রিয়া/হস্তমৈথুন) 


3০ মাজমূ‘উল ফাতাওয়া (২৫/২৪৮)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৪০ 4 


৩. খাওয়া ও পান করা 

8. যা খাওয়া ও পান করার অর্থে পড়ে 

৫. হিজামাহ বা শিঙ্গা ইত্যাদির মাধ্যমে রক্ত বের করা 

৬. ইচ্ছাকৃতভাবে বমি করা 

৭. একজন নারীর (শরীর) থেকে হায়েয (মাসিক) ও নিফাস (প্রসব 
পরবর্তী রক্তপাত)-এর রক্ত বের হওয়া ৷ 

(এক) 

সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের প্রথমটি হলো: যৌন মিলন 

এটি সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের মাঝে সবচেয়ে মারাত্মক ও সবচেয়ে 
গুনাহের যোগ্য। 

যে রমযান মাসে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে যৌন মিলন করে, যাতে 
করে দুই (পুরুষ ও নারীর) খিতান (খাতনা করা স্থানসমূহ) একত্রিত 
হয় এবং দুই গুপ্তাঙ্গের যে কোনো একটির হাইমেন লুপ্ত হয় (পড়ে 
যায়), তবে সে তার সাওম নষ্ট করল, বীর্যপাত ঘটাক বা নাই ঘটাক, 
এক্ষেত্রে (১) তার তাওবা করতে হবে (২) সেদিনের বাকি অংশ (সাওম 
রেখে) পূর্ণ করতে হবে (৩) সেদিনের সাওম কাযা করতে হবে (৪) 
বড় কাফফারা আদায় করতে হবে। 

এর প্রমাণ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে 
যে, তিনি বলেছেন, 

9759494৮5০৫ ৬৪৫৪ IE 035 পভ BH LS GAT 42 এও 
২0885578242 ২৫ 350৬. 5১5 ও এন 4 4৩৪ OED! 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৪১ 4 


B54 JEG. Nt HE SIE SS SELES IGG. 3 

be ৭506 €1652985 
“এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, 
'আমি ধ্বংস হয়ে গিয়েছি হে রাসূলুল্লাহ! তিনি (রাসূলুল্লাহ) বললেন, 
'আর কিসে আপনাকে ধ্বংস করল? সে ব্যক্তি বললেন, 'আমি আমার 
স্ত্রীর সাথে রমযানে (দিনের বেলা যৌন) মিলন করেছি তিনি 
(রাসূলুল্লাহ) বললেন, ‘আপনি কি একজন দাস মুক্ত করতে পারেন?’ 
তিনি (সে ব্যক্তি) বললেন, 'না'। তিনি (রাসূলুল্লাহ) বললেন, “তবে কি 
আপনি একাধারে দুই মাস সাওম পালন করতে পারেন?’ তিনি (সে 
ব্যক্তি) বললেন, “না'। তিনি (রাসূলুল্লাহ) বললেন, ‘তবে কি আপনার 
কিছু আছে যা দিয়ে ষাটজন মিসকীন খাওয়াতে পারেন? তিনি (সে 


কাফফারা ওয়াজিব হয় না। 


(দুই) 

সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের দ্বিতীয়টি হলো নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন । 
আর তা হলো হাত বা ইত্যাদি দিয়ে বীর্য বের করা। 

হস্তমৈথুন যে সিয়াম ভঙ্গকারী তার দলীল হচ্ছে, হাদীসে কুদসীতে 
সাওম পালনকারী সম্পর্কে আল্লাহ তা'আলার বাণী: 


(31১5 45785340175 42 20) 


31 সহীহ বুখারী, হাদীস নং ১৯৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ১১১১। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৪২ ক 


“যে তার খাবার, পানীয় ও কামনা বাসনা আমার জন্য ত্যাগ করে”।3 
আর বীর্য নির্গত করা কামনা বাসনার মাঝে পড়ে যা একজন সাওম 
পালনকারীকে পরিত্যাগ করতে হবে। 
যে রমযান মাসের দিনের বেলা হস্তমৈথুন করে, তার ওপর ওয়াজিব 
হলো (১) আল্লাহর কাছে তাওবা করা, (২) দিনের বাকি অংশ সিয়াম 
ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা এবং (৩) সেদিনের সাওমের 
কাযা করা। 
যদি সে হস্তমৈথুন শুরু করে থেমে যায় এবং বীর্যপাত না ঘটায়, তবে 
তাকে তাওবা করতে হবে, আর তার সাওম শুদ্ধ হবে, বীর্যপাত না 
ঘটানোর জন্য তাকে সাওম কাযা করতে হবে না। একজন সাওম 
পালনকারী কামভাব উদ্রেককারী সকল বিষয় থেকে দূরে থাকা উচিৎ 
এবং খারাপ চিন্তা-ভাবনা রোধ করা উচিৎ । 
আর মাযী এর ক্ষেত্রে শক্তিশালী মতটি হলো এতে সাওম ভঙ্গ হয় না। 
(তিন) 
সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের তৃতীয়টি হলো খাওয়া ও পান করা, আর 
তা হলো মুখের মাধ্যমে খাদ্য ও পানীয় পাকস্থলীতে পৌঁছানো । 
একইভাবে যদি নাক দিয়ে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করানো 
হয় তবে তা খাওয়া ও পান করারই সমতুল্য । 
তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

3.2 ৩১৫০৫ ৬31 315531&. 09 


32 সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫১। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০১৪৩ 4 


“অযুর সময় নাকে পানি গভীর পর্যন্ত প্রবেশ করাও যদি না তুমি সাওম 
পালনকারী হও” 

যদি নাকের মাধ্যমে পানি পাকস্থলীতে প্রবেশ করা সাওমের ওপর 
প্রভাব না ফেলত, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে অযুর 
সময় গভীরভাবে পানি প্রবেশ করাতে নিষেধ করতেন না। 

(চার) 

সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের চতুর্থটি হলো, যা খাওয়া ও পান করার 
অর্থে পড়ে। আর এর মাঝে দু'টি বিষয় অন্তর্ভুক্ত: 

ক) সাওম পালনকারীর শরীরে ইনজেকশনের মাধ্যমে রক্ত প্রবেশ 
করানো, যেমন, সে যদি রক্তপাতের শিকার হয় তবে ইনজেকশনের 
মাধ্যমে রক্ত প্রবিষ্ট করা হলে তার সাওম ভেঙ্গে যাবে। কারণ, খাদ্য ও 
পানীয়ের দ্বারা খাবার গ্রহণেল সর্বশেষ অবস্থা হচ্ছে রক্ত তৈরী হওয়া। 
খ) খাদ্য ও পানীয়ের স্থলাভিষিক্ত হয় এমন খাবার জাতীয় ইনজেকশন। 
কারণ, তা খাদ্য ও পানীয়ের অন্তর্ভুক্ত ** 

তবে যেসব ইনজেকশন যা খাদ্য ও পানীয়ের বদলে ব্যবহৃত হয় না, 
তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন, পেনসিলিন, ইনসুলিন ইত্যাদি 
অথবা শরীরকে তৎপর করার জন্য বা ভ্যাকসিনের জন্য পেশীর মাধ্যমে 
যে ইনজেকশন দেওয়া হয়, তা সিয়ামের ক্ষতি করে না।১ 


33 তিরমিযী, হাদীস নং ৭৮৮। আলবানী “সহীহ তিরমিযী" (৬৩১) গ্রন্থে একে সহীহ 
বলেছেন। 

34 আশ-শাইখ ইবন উসাইমীনের “মাজালিস শাহর রমযান’ এ (পৃ. ৭০) 

35 ফাতাওয়া মুহাম্মাদ ইবন ইবরাহীম (৪/১৮৯)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৯১৪৪ 4 


তবে বেশি সাবধানতা হলো এসব রাতের বেলা হওয়া । 

তা কেমিক্যাল পদার্থ, পুষ্টি দানকারী উপাদান যেমন, চিনি, লবণ 

ইত্যাদির সাথে মিশিয়ে আবারো তাতে (কিডনীতে) প্রবেশ করানো হয়, 

তা সিয়াম ভঙ্গকারী বিষয় বলে গণ্য হবে ।১ 

(পাঁচ) 

সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহের পঞ্চমটি হলো শিঙ্গার মাধ্যমে রক্ত বের 

করা। এর দলীল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 
[EAS এ 3588 

“শিঙ্গা প্রদানকারী (যে রক্ত বের করে) এবং শিঙ্গা গ্রহণকারী (যার রক্ত 

বের করা হয়) উভয়ই সাওম ভঙ্গ করল।”১? 

আর রক্ত দান করা, শিঙ্গার মাধ্যমে রক্ত বের করার অর্থে পড়ে । কারণ, 

তা শিঙ্গার মতোই শরীরের উপর প্রভাব ফেলে। 

আর তাই একজন সাওম পালনকারীর রক্ত দান করা জায়েয নয়; যদি 

না একান্ত প্রয়োজন হয়ে পড়ে, একান্ত প্রয়োজন হলে তার জন্য রক্ত 

দান করা জায়েয। এক্ষেত্রে রক্ত দানকারীর সাওম ভঙ্গ হয় এবং তাকে 

সে দিনের কাযা করতে হবে ।৯ 


36 ফাতাওয়া আল-লাজ্নাহ আদ-দা’ইমাহ (১০/১৯) 

3 আবু দাউদ, হাদীস নং ২৩৬৭। আল-আলবানী ‘সহীহ আবী দাউদ’ এ (২০৪৭) 
একে সহীহ বলেছেন। 

৪ ইবন ‘উসাইমীনের “মাজালিস শাহর রমযান’ (পৃ. ৭১) 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৪৫ 5 


আর যার রক্তপাত হয়েছে, তার সিয়াম শুদ্ধ হবে কারণ সে তা 
ইচ্ছাকৃতভাবে করে নি ।** 
আর দাঁত তোলা বা ক্ষতস্থান ড্রেসিং বা রক্ত পরীক্ষা ইত্যাদির জন্য রক্ত 
বের হলে তা সাওম ভঙ্গ করে না; কারণ তা হিজামাহ বা শিঙ্গা লাগানো 
নয়, এর অর্থেও পড়ে না। কারণ তা হিজামাহ বা শিঙ্গা লাগানোর ন্যায় 
শরীরের ওপর প্রভাব ফেলে না। 
(ছয়) 
ষষ্ঠ সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বমি করা। এর দলীল 
হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 

ARES LE EL ৬ ELSE সত লও 2B 2555 BA 
“যার অনিচ্ছাকৃতভাবে বমি আসে, তাকে কাযা করতে হবে না, আর 
যে ইচ্ছাকৃতভাবে বমি করে, সে যাতে কাযা করে।” 
আর ইবনল মুনযির বলেছেন, আলেমগণের মাঝে এ ব্যাপারে ইজমা 
(একমত্য) রয়েছে যে, ইচ্ছাকৃতভাবে বমি করা সাওম বাতিল করে৷” 
সুতরাং যে মুখে আঙ্গুল দিয়ে বা পেট চেপে বা ইচ্ছাকৃতভাবে কোনো 
দুর্গন্ধ শুঁকে বা বমি আসে এমন কিছুর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে 
ইচ্ছাকৃতভাবে বমি করল, তাকে কাযা করতে হবে। 


39 ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ (১০/২৬৪) 

40 তিরমিযী, হাদীস নং ৭২০। আল-আলবানী “সহীহ তিরমিযী” (৫৭৭)-তে একে সহীহ 
বলে আখ্যায়িত করেছেন। 

4 আল-মুগনী (৪/৩৬৮)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৪৬ 4 


যদি তার পাকস্থলী ফেঁপে বমি আসে, তবে তার বমি রোধ করা 
বাধ্যতামূলক নয়। কারণ, তা তার ক্ষতির কারণ হবে“ 
(সাত.) 
সপ্তম সিয়াম ভঙ্গকারী বিষয় হলো হায়েয (মাসিক খতুত্রাব) ও নিফাস 
(প্রসব পরবর্তী রক্তপাত)-এর রক্ত বের হওয়া । এর দলীল হলো নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 

2 29 ৩০ 4 ০৪৩ 140 
“একজন নারীর হায়েয মাসিক) হলে সে কি সালাত ও সাওম ত্যাগ 
করে না?” 
তাই যখনই কোনো নারী হায়েয বা নিফাসের রক্ত দেখে, তখনই তার 
সাওম ফাসিদ (বিনষ্ট) হয়ে যায়, তা সূর্যাস্তের এক মুহূর্ত আগেও হোক 
না কেন। 
যদি কোনো নারী হায়েষের রক্ত চলাচল অনুভব করে আর তা সূর্যাস্ত 
পর্যন্ত বের না হয়, তবে তার সাওম শুদ্ধ হবে এবং তার সেদিনের জন্য 
যথেষ্ট হবে। 
একজন হায়েয ওয়ালী বা নিফাস ওয়ালী নারীর যদি রাতে রক্ত পড়া 
বন্ধ হয় ও সে সিয়াম পালনের নিয়্যাত করে এবং তার গোসল করার 
আগেই সূর্য উদিত হয়, তবে সকল ‘আলেম’ এর মতেই তার সে সাওম 
শুদ্ধ হবে ।% 


4 ইবন 'উসাইমীনের “মাজালিস শাহর রমযান’ (পৃ. ৭১)। 
43 সহীহ বুখারী, হাদীস নং ৩০৪। 
44 আল-ফাতহ (৪/১৪৮)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৪৭ 4 


একজন হায়েয ওয়ালী নারীর জন্য উত্তম হলো তার স্বভাবজাত প্রকৃতির 
ওপর থাকা, আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন তার ওপর সন্তুষ্ট 
থাকা, রক্ত বন্ধ করে এমন কিছু গ্রহণ না করা এবং হায়েয তথা 
হায়েযের সময় সাওম ভঙ্গ করা ও পরে তা কাযা করার যে বিধান 
আল্লাহ তার জন্য প্রদান করেছেন, তা গ্রহণ করা। এমনই ছিলেন উম্মুল 
মুমিনীনগণ, পরবর্তী সাহাবী ও তাবে'ঈগণের নারীরা ।% 

এছাড়া উল্লেখযোগ্য যে চিকিৎসাবিজ্ঞানে রক্তপাত রোধকারী 
উপাদানসমূহের বহুমুখী ক্ষতি প্রমাণিত হয়েছে এবং অসংখ্য নারী এর 
ফলশ্রুতিতে অনিয়মিত হায়েয হওয়া জনিত বিপদের শিকার হয়েছে। 
তবে কোনো নারী যদি তা করে ও এমন কিছু গ্রহণ করে যা তার 
রক্তপাত বন্ধ করে এবং পবিত্র অবস্থায় সাওম পালন করে, তবে তার 
সেদিনের সাওম যথেষ্ট (শুদ্ধ) হবে। 

এগুলো হলো সাওম ফাসিদকারী বিষয়সমূহ। এগুলোর কারণে হায়েয 
ও নিফাস ব্যতীত একজন সাওম পালনকারীর সাওম ভঙ্গ হয় না যদি 
না তার মাঝে তিনটি শর্ত পাওয়া যায়: 

(১) সে যদি এ ব্যাপারে জেনে থাকে অর্থাৎ অজ্ঞ না হয়। 

(২) তার যদি এ ব্যাপারে স্মরণ থাকে অর্থাৎ ভুলে না যায়। 

(৩) সে যদি এ ব্যাপার ইচ্ছাকৃতভাবে করে অর্থাৎ বাধ্য হয়ে না করে। 
আর আমাদের আরও জানা উচিৎ কিছু বিষয় যা সাওম ভঙ্গ করে না: 


45 ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ (১০/১৫১)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৪৮ 4 


১। এনেমাস, চোখের ড্রপ, কানের ড্রপ, দাঁতি তোলা, ক্ষতস্থান ড্রেসিং 
করা এসব সাওম ভঙ্গ করে না।% 

২। এজমা (শ্বাসকষ্ট) চিকিৎসায় যে ওষধ জাতীয় ট্যাবলেট বা এ জাতীয় 
বস্তু জিভের নিচে রাখা হয় তা সাওম ভঙ্গ করে না; যদি না গিলে ফেলা 
হয়। 

৩। ভ্যাজাইনাতে সাপোসিটরী, লোশন, দুরবিক্ষণ যন্ত্র, ডাক্তারি পরীক্ষার 
জন্য যে আঙ্গুল প্রবেশ করানো হয়, তা সাওম ভঙ্গ করে না। 

৪। মাতৃগর্ভে স্পেকুলাম ইত্যাদি প্রবেশ করানো বা আই.ইউ.ডি (.0.0) 
সাওম ভঙ্গ করে না। 

৫। পুরুষ ও নারীর ইউরিনারী স্র্যাক্টে যে ক্যাথেটার, স্কোপ বা অপাকিউ 
ডাই প্রবেশ করানো হয়, এক্স-রে এর জন্য এবং ব্লাডার ধৌতকরণে 
যে ওঁষধ বা মিশ্রণ ব্যবহার করা হয়, তা সাওম ভঙ্গ করে না। 

৬। দাঁত ফিলিং, উঠানো, পরিষ্কার করা বা মিসওয়াক, টুথব্রাশ দিয়ে 
দাঁত মাজা সাওম ভঙ্গ করে না যদি না গলায় পৌঁছে এমন কিছু গিলে 
ফেলা হয়। 

৭। কুলি করা, গরগরা করা, চিকিৎসার্থে মুখ দিয়ে স্প্রে গ্রহণ সাওম 
ভঙ্গ করে না, যদি না গলায় পৌঁছে এমন কিছু গিলে ফেলা হয়। 

৮। অক্সিজেন বা এনেসথেসিয়ার জন্য ব্যবহৃত গ্যাস সাওম ভঙ্গ করে 
না যদি না রোগীকে পুষ্টি দানকারী তরল দেওয়া হয়। 


4 মাজমু ফাতাওয়া শাইখুল ইসলাম (২৫/২৩৩), (২৫/২৪৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৪৯ 4 


৯। ক্রিম, মলম বা চিকিৎসার্থে চামড়ায় ব্যবহৃত প্লাস্টার যাতে ওষুধ বা 
কেমিক্যাল পদার্থ থাকে ইত্যাদির কোনো কিছু শরীরের চামড়ার মাধ্যমে 
শরীরে প্রবেশ করানো হলে, তা সাওম ভঙ্গ করে না। 

১০। শিরায়, হার্টের কোনো অংশে বা অন্য কোনো অঙ্গে চিকিৎসার্থে 
ডায়গোনোস্টিক ছবি নেওয়ার জন্য ক্যাথেটার (চিকন টিউব) প্রবেশ 
করানো হলে, তা সাওম ভঙ্গ করে না। 

১১। পেটের প্রাচীর দিয়ে ইনটেসটাইন পরীক্ষার বা সার্জিকাল 
অপারেশন পরিচালনার জন্য স্কোপ প্রবেশ করানো হলে তা সাওম ভঙ্গ 
করে না। 

১২। লিভারের বা অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যদি কোনো 
রাসায়নিক দ্রব্য মিশ্রিত তরলের সাথে না হয়, তবে তা সাওম ভঙ্গ করে 
না। 

১৩। এন্ডোসকপি করা হলে এর সাথে যদি কোনো রাসায়নিক দ্রব্য 
মিশ্রিত তরল প্রবেশ করানো না হয়, তবে তা সাওম ভঙ্গ করে না। 
১৪। ব্রেইন বা স্পাইনাল কার্ড এ কোনো ইন্রুমেন্ট বা ওষুধ জাতীয় 
পদার্থ প্রবেশ করানো হয়, তবে তা সাওম ভঙ্গ করে না। 

দেখুন, শাইখ ইবন উসাইমীনের “মাজালিস শাহর রমযান” ও এই 
ওয়েবসাইটের (৬৮/%/.151810-08.001) বই পত্র বিভাগের “সিয়াম 
সংক্রান্ত ৭০টি মাস'আলা' শিরোনামের বুকলেটটি। 

এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
রসুল ৯২১ ৫০ 4 


কখন একজন ব্যক্তি সাওম পালনের নিয়্যাত করবে আর দিনের 
বেলায় রমযান শুরু হয়ে গেছে জানলে সে কী করবে? 

ফাতওয়া নং ২৬৮৬৩ 

প্রশ্ন: রমযানে সাওম রাখার নিয়্যাত কী রাতে করা ওয়াজিব নাকি দিনে? 

আর কেউ যদি পূর্বাহ্নে এসে বলে যে আজকে রমযান, তাহলে তাকে 

তার কাযা করতে হবে কি না? 

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 

রমযান মাসের সাওমের নিয়্যাত রাতে ফজরের আগে করাটা ওয়াজিব। 

আর এদিন নিয়্যাত ছাড়া দিনের বেলা সাওম রাখাটা শুদ্ধ হবে না। 

কেউ যদি পূর্বাহ্নে এসে জানতে পারে যে আজকে রমযান তাহলে সে 

রোযার নিয়্যাত করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে এবং 

পরবর্তীতে তাকে কাযা করতে হবে। কারণ, ইবন উমার, হাফসাহ 

থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
a) fe ১১০৯] 3 rd of শি ৩০) 

“যে ফজরের আগে সিয়ামের নিয়্যাত বাঁধে না, তার কোনো সিয়াম 

নেই।”? 

এটি ফরয সাওমের ক্ষেত্রে প্রযোজ্য। নাফল সাওমের ক্ষেত্রে দিনের 

বেলায় নিয়্যাত করার অনুমতি আছে। যদি আপনি ফজরের পরে খাওয়া 

বা পান করা বা যৌন মিলন থেকে বিরত থাকেন। কারণ, 'আয়েশা 


4 ইমাম আহমাদ, আস-সুনানের সংকলকগণ, ইবন খুযাইমাহ এবং ইবন হিব্বান 
বর্ণনা করেছেন এবং শেষের দু'জন এই হাদীসটিকে সহীহ এবং মারফূ“ বলে সাব্যস্ত 
করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১ ৫১ 4 


রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর নিকট পূর্বাহ্নে এসে 
বললেন, ($১ ---১০ 4৯) “তোমাদের কাছে কিছু (খাবার) আছে 
কি?” ‘আয়েশা বললেন, “না।” তিনি বললেন, ($০ !১! ১ “তাহলে 
আমি সাওম পালন করলাম।”*8 

আর আল্লাহই তাওফীক দাতা। আর আল্লাহর নবী মুহাম্মাদ, তাঁর 
পরিবারবর্গ ও তাঁর সাহাবীগণের ওপর সালাত ও সালাম বর্ষণ করুন। 
গবেষণা ও ফাতওয়া ইস্যুকারী আল-লাজনাহ আদ-দায়েমাহ (১০/২৪৪) 
ইসলাম কিউ.এ 


48 এটি ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১ ৫৯ 5 


কীভাবে একজন নারী সালাত আদায়ের জন্য তার মাসিকের শেষ 
ফাতওয়া নং ৫৫৯৫ 

প্রশ্ন: একজন নারী তার মাসিক শেষ হওয়ার পর কখন সালাত আদায় 
করবে, তা কীভাবে সময় নির্ধারণ করবে? একজন নারী তার মাসিকের 
শেষ সময় শেষ হয়েছে ভেবে সালাত আদায় করল, কিন্তু তারপর তার 
আবার রক্ত নির্গমন বা বাদামী রঙের স্রাব দেখা গেল, তখন তার কী 
করা ওয়াজিব? 

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহ জন্য । 

প্রথমত: যখন কোনো নারীর মাসিক হয় তখন তা থেকে তার পবিত্রতার 
চিহ হলো রক্ত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া তা কম বা বেশি সময়ের 
জন্য হোক না কেন। ফকীহগণের অনেকের মতে, মাসিকের সর্বনিম্ন 
সময় এক দিন এক রাত এবং সর্বোচ্চ সময় ১৫ দিন। 

তবে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ.-এর মতে, মাসিকের 
সর্বনিম্ন ও সর্বোচ্চ সময়ের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, বরং যতক্ষণ 
তার মধ্যে মাসিকের (রক্তের) বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, তখনই 
সেটা হায়েয হিসেবে গণ্য হবে। তিনি বলেছেন, “হায়েয, আল্লাহর সাথে 
কুরআন ও সুন্নাহ এ অনেক রকম বিধি-বিধান সম্পৃক্ত করেছেন, আর 
এর কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ নির্দিষ্ট করে দেন নি, দুই হায়েষের 
মাঝখানে পবিত্রতার সময়টিও নির্ধারণ করে দেন নি। কারণ, এতে 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৫৩ 3 


এরপর তিনি বলেছেন, “আর 'আলেমগণের মাঝে অনেকে এর 
(মাসিকের) সর্বোচ্চ ও সর্বনিম্ন সময় নির্ধারণ করেছেন। এরপর সেই 
নির্ধারিত সময়ের ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন। আবার তাদের 
মধ্যে অনেকে সর্বোচ্চ সময় নির্ধারণ করলেও সর্বনিম্ন সময় নির্ধারণ 
করেন নি। তবে এখানে তৃতীয় মতটি বেশি সঠিক, আর তা হলো: এর 
(মাসিকের) সর্বনিম্ন ও সর্বোচ্চ সময়ের কোনো নির্দিষ্ট সীমারেখা 
নেই।”%? 

দ্বিতীয়ত: এছাড়া আরও এক ধরণের রক্ত আছে যাকে ইসতিহাযা বলে, 
যা হায়েষের রক্ত থেকে আলাদা। এর বিধি-বিধান হায়েষের বিধি-বিধান 
থেকে আলাদা। আর এই রক্তকে হায়েষের রক্ত থেকে নিচের কয়েকটি 
গুণাবলী দ্বারা পৃথক করা যায়: 

রং- হায়েষের রক্ত কালচে আর ইসতিহাযার রক্ত লাল। 

ঘনত্ব- হায়েষের রক্ত ঘন, গাঢ় আর ইসতিহাযার রক্ত পাতলা । 

ঘ্বাণ - হায়েষের রক্ত দুর্গন্ধযুক্ত আর ইসতিহাযার রক্ত দুর্গন্ধযুক্ত নয়। 
কারণ, এটি শিরার স্বাভাবিক রক্ত। 

জমাটবদ্ধতা- হায়েষের রক্ত বের হওয়ার পর জমাট বাঁধে না, কিন্তু 
ইসতিহাযা"র রক্ত জমাট বাঁধে । কারণ, তা শিরার রক্ত। 

হায়েষের কারণে সালাত নিষিদ্ধ হয় আর ইসতিহাযার কারণে সালাত 
নিষিদ্ধ হয় না; বরং সে নারী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতি 
সালাতের জন্য অযু করবে যদি পরবর্তী ওয়াক্তের সালাত পর্যন্ত রক্ত 


49 মাজমূ‘উল ফাতাওয়া (১৯/২৩৭) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৫৪ বু 


পড়া অব্যাহত থাকে, এমনকি সালাত আদায়ের সময়েও যদি এ রক্ত 
পড়তে থাকে তবে তাতে সালাতের কোনো সমস্যা হবে না। 
মূলনীতিটি হলো, নির্গত হওয়া রক্ত হায়েষের (মাসিকের) রক্ত হিসেবেই 
ধর্তব্য হবে, যদি না তা প্রবাহমান হয় এবং গোটা মাস জুড়ে অব্যাহত 
থাকে, (তখন তা ইস্তেহাযার রক্ত বিবেচিত হবে) এ হচ্ছে শাইখুল 
ইসলামের মত অথবা হায়েষের (মাসিকের) সর্বোচ্চ সময়সীমা ১৫ 
দিনের বেশি অতিক্রান্ত হলে তবে অধিকাংশ 'আলেমের মতে তা 
ইসতিহাযা-এর রক্ত বলে বিবেচিত হবে। 

তৃতীয়ত: একজন নারী তার পবিত্রতা দু'টো চিহ্নের যে কোনো একটির 
মাধ্যমে জানতে পারে: 

(১) শ্বেতআ্রাব: আর তা হলো একধরনের সাদা তরল পদার্থ যা জরায়ু 
থেকে বের হয়। এটি পবিত্রতার একটি চিহ্ন । 

(২) পূর্ণ শুষ্কতা: যদি কোনো নারীর এই শ্বেতপ্রাব না আসে, সেক্ষেত্রে 
সে রক্ত বের হওয়ার স্থানে সাদা তুলো প্রবেশ করাবে, তা যদি পরিষ্কার 
অবস্থায় বের হয় তবে সে জানবে যে সে পবিত্র হয়ে গেছে, এরপর সে 
গোসল করে সালাত আদায় করবে। 

আর যদি সে তুলো লাল, হলুদ ও খয়েরী রঙ এর বের হয় তাহলে সে 
সালাত আদায় করবে না। 

আর মহিলা সাহাবীগণ, ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে পাত্রে করে 
তুলো পাঠাতেন যাতে হলোদে রঙ (এর স্রাব) থাকতো । তিনি (আয়েশা 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১ ৫৫ বু 


রাদিয়াল্লাহু “আনহা) বলতেন: “আপনারা শ্বেতস্রাব না দেখা পর্যন্ত 
তাড়াহুড়ো করবেন না” 
তবে যদি এই হলোদে বা খয়েরী রঙের স্রাব সে নারীর পবিত্রতার 
দিনগুলোতে (শ্বেতব্রাব বের হওয়ার পর) আসে, তা ধর্তব্য হবে না 
এবং সে নারী তার সালাত ত্যাগ করবে না, গোসলও করবে না (তবে 
তা পরিষ্কার করে অযু করবে) কারণ তা গোসল ওয়াজিব করে না, আর 
তা থেকে অপবিত্রও হয় না। 
এর দলীল হলো উম্মু 'আত্বিয়্যাহ রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত 
হাদীস: 

Met gb) 5১35019৪১৮০] ৯ 3৩৪) 
“আমরা পবিত্রতার পর হলোদে বা খয়েরী স্রাবকে কোনো কিছু হিসেবে 
(হায়েয হিসেবে) গণ্য করতাম না।”১। তবে “পবিত্রতার পর” কথাটি 
উল্লেখ করেন নি] 
‘কুদরাহ’ বা খয়েরী স্রাব ময়লা পানির ন্যায়। “কোনো কিছু হিসেবে 
(হায়েয হিসেবে) গণ্য করতাম না” অর্থাৎ হায়েয হিসেবে গণ্য করতাম 
না, তবে এতে অযু করা ওয়াজিব হয়। 
তবে যদি খয়েরী বা হলুদ স্রাব হায়েষের সাথে বের হয় তবে তা 
হায়েষের মধ্যে বলে গণ্য হবে। 


50 এটি বর্ণনা করেছেন বুখারী মু'আল্লাক হিসেবে, (কিতাব আল-হায়েয, বাব ইকবাল 
আল-মাহীদ্ব ওয়া ইদবারিহ) ও মালিক (১৩০) 
5! আবু দাউদ, হাদীস নং ৩০৭; সহীহ বুখারী, হাদীস নং ৩২০ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৯১১৫৬০ 71- 


চতুর্থত: যদি কোনো নারী মনে করে যে সে পবিত্র হয়েছে এবং এরপর 
রক্ত ফিরে আসে এবং সেই রক্ত হায়েষের বৈশিষ্ট্য বহন করে তবে তা 
হায়েয (মাসিক)। যদি না গোটা মাস জুড়ে অব্যাহত থাকে। 

আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 

শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৫৭ - 


একজন নারী তার মাসিকের পবিত্রতার ব্যাপারে সন্দেহ নিয়ে সাওম 
পালন করেছে 

ফাতওয়া নং ১০৬৪৫২ 

প্রশ্ন: একজন নারী তার মাসিকের শেষ সময় সন্দেহ নিয়ে সাওম পালন 

করেছিল। পরের দিন সকালে দেখল যে সে পবিত্র হয়েছে। যেদিন সে 

তার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত না হয়ে রোযা রেখেছিল সে ব্যাপারে 

শরী'আততে বিধান কী? 

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 

“তার সাওমটি হয় নি এবং তাকে তার কাযা করতে হবে৷ কারণ, মূল 

নীতিটি হচ্ছে তার মাসিক চলছিল, তার পবিত্রতার ব্যাপারে নিশ্চিত না 

হয়ে রোযা শুরু করার অর্থ হলো সন্দেহের সাথে ইবাদাত শুরু করা। 

আর নিশ্চিত হয়ে কোনো ইবাদাত শুরু করা হলো সেই ইবাদাত শুদ্ধ 

হওয়ার একটি শর্ত, এই কারণেই তার সাওমটি হয় নি।” উদ্ধৃতির 

সমাপ্তি। 

ফাযীলাতুশ শাইখ মুহাম্মাদ ইবন উসাইমীন। 

মাজমূ' ফাতাওয়া ইবন “উসাইমীন” ফাতাওয়া আস-সিয়াম (১০৭, ১০৮) 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৫৮ 4 


জনৈক নারী তার হায়েয থেকে পবিত্রতার ব্যাপারে নিশ্চিত না হয়ে 
যদি সালাত আদায় করেছে ও সাওম পালন করেছে 

ফাতওয়া নং ৬৬০৬২ 

প্রশ্ন: আমি রাতের সাহুর (সেহরী)-এর সময় গোসল করেছি। কারণ, 

আমি জানি যে আমার মাসিক এই দিনে শেষ হবে, এরপর আমি সেহরী 

খেয়েছি, সাওম পালন করেছি ও সালাত ও আদায় করেছি; কিন্তু আমার 

এরপর ফজর থেকে মাগরিবের আযান পর্যন্ত সময়ে কোনো কিছু বের 

হয়নি। এরপর আমি যখন সালাত আদায়ের জন্য গেলাম, দেখতে 

পেলাম যে, আমার মাসিক আসলেই শেষ হয়েছে। এক্ষেত্রে আমার 

সিয়াম ও সালাত কি সঠিক হয়েছে? 

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 

একজন হায়েয ওয়ালী বা খতুবতী নারীর মাসিক শেষ হওয়ার ব্যাপারে 

নিশ্চিত হওয়ার আগে হায়েয থেকে গোসল করা, সালাত আদায় করা 

ও সিয়াম পালন করায় তাড়াহুড়ো করা জায়েয (বৈধ) নয়। 

আর একজন নারী তার হায়েয শেষ হওয়ার ব্যাপারটি জানতে পারে 

সাদা স্রাব বের হওয়ার মাধ্যমে যা তাদের (নারী সমাজে) পরিচিত, আর 

তা হলো, শ্বেতস্রাব। আর নারীদের কেউ কেউ তার পবিত্রতা রক্তের 

পুরোপুরি শুকিয়ে যাওয়ার মাধ্যমে জানতে পারে। 

সুতরাং একজন নারীর উচিৎ পবিত্রতার ব্যাপারে (পুরোপুরি) নিশ্চিত 

না হয়ে গোসল করবে না করা। 

ইমাম বুখারী “ইকবাল আল-মাহীদ্ব ওয়া ইদবারিহ' অধ্যায়ে বলেছেন: 

‘আর মহিলা সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাত্রে করে 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৫৯ 4 


তুলো পাঠাতেন যাতে হলদে রঙ থাকতো । তিনি বলতেন: “আপনারা 
শ্বেতত্রাব না দেখা পর্যন্ত তাড়াহুড়ো করবেন না’ তিনি এর দ্বারা হায়েয 
থেকে পবিত্র হওয়া বোঝাতেন। যায়িদ ইবন সাবিতের কন্যার কাছে 
এই বর্ণনা পৌঁছেছে যে, নারীরা গভীর রাতে আলোকবাতির সাহায্যে 
পবিত্রতা এসেছে কিনা তা দেখতেন। তিনি ‘নারীরা এরূপ করত না’ 
বলে তাদের সমালোচনা করেন।” সমাপ্ত 

হাফিয ইবন হাজার রহ. বলেছেন: আলেমগণ এ ব্যাপারে একমত 
পোষণ করেছেন যে, হায়েষের শুরু বোঝা যায় তা হওয়ার সময় রক্ত 
পড়ার মাধ্যমে এবং তারা তা শেষ হওয়ার ব্যাপারে ভিন্নমত পোষণ 
করেছেন? । 

কেউ বলেছেন, তা জানা যায় শুঙ্কতার মাধ্যমে, আর তা হলো সেখানে 
কোনো কিছু প্রবেশ করালে তা যদি শুষ্ক অবস্থায় বের হয়। 

আবার কেউ বলেন তা জানা যাবে শ্বেতস্রাব এর মাধ্যমে। আর এই 
মতটি লেখক অর্থাৎ ইমাম বুখারী প্রাধান্য দিয়েছেন।” 

আর এতে আছে, শ্বেতস্রাব হায়েয শেষ হওয়ার চিহ্ন। আর এ দ্বারা 
পবিত্রতা শুরু হয়েছে তা বোঝা যায়। আর তিনি তাদের সাথে দ্বিমত 
পোষণ করেছেন যাদের মতে এটি (পবিত্রতা) শুষ্কতার মাধ্যমে বোঝা 
যায়। কারণ, হায়েষের মাঝেও (ভেতরে প্রবেশ করানো) তুলো শুল্ক 
অবস্থায় বের হতে পারে, সে ক্ষেত্রে এর মাধ্যমে হায়েয শেষ হওয়ার 
ইঙ্গিত পাওয়া যায় না, যা শ্বেতস্রাব এর বিপরীত। আর তা এক ধরণের 
সাদা তরল যা জরায়ু হায়েষের শেষে বের করে দেয়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৬০ ্ু 


ইমাম মালিক বলেছেন: “আমি নারীদের এ ব্যাপারে জিজ্ঞেস করেছি, 
এটি তাদের মধ্যে পরিচিত একটি ব্যাপার যা তারা পবিত্রতার সময় 
দেখা যায়।”১£ সমাপ্ত। 

শাইখ ইবন উসাইমীন রহ.-কে প্রশ্ন করা হয়েছিল খতুবতী নারী যদি 
ফজরের আগে পবিত্র হয় ও পরে গোসল করে তবে তার হুকুম কী? 
তিনি এর উত্তরে বলেন: “তার সাওম সঠিক হয়েছে যদি সে ফজর 
উদিত হওয়ার (অর্থাৎ ফজরের সময় শুরু হওয়ার) আগে পবিত্রতার 
ব্যাপারে নিশ্চিত হয়। মূলনীতিটি হলো, একজন নারীকে সে যে পবিত্র 
হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে কারণ, নারীদের কেউ কেউ মনে 
করে যে সে পবিত্র হয়েছে, কিন্তু আসলে সে পবিত্র হয় নি। এ কারণে 
মহিলা সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে তুলো নিয়ে 
আসতেন এবং পবিত্রতার চিহ্ন এসেছে কিনা তা জানতে তাকে তা 
দেখাতেন, তিনি (আয়েশা) তাদেরকে বলতেন: “আপনারা শ্বেতস্রাব না 
দেখা পর্যন্ত তাড়াহুড়ো করবেন না।” 

তাই একজন নারীর উচিৎ ধীরস্থিরভাবে নিশ্চিত হওয়া যে সে পবিত্র 
হয়েছে কি না। সে পবিত্র হলে সাওম পালনের নিয়্যাত করবে যদিও 
বা সে ফজর উদিত হওয়ার (অর্থাৎ ফজরের সময় শুরু হওয়া) পরে 
গোসল করে, তবে তার উচিৎ সালাতের ব্যাপারে সতর্ক হওয়া এবং 
নেওয়া...” 


52 ফাতহুল বারী, (১/৪২০) 
5 মাজমূ ফাতওয়া শাইখ ইবন উসাইমীন (১৭/প্রশ্ন নং ৫৩) 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৬৯ ক 


আর প্রশ্নকারিণী এমন সময়ে গোসল করেছেন যখন তিনি হায়েয শেষ 
হওয়ার ব্যাপারে নিশ্চিত হন নি, আর তিনি হায়েয থেকে তাঁর পবিত্রতার 
ব্যাপারে দেরীতে জানতে পেরেছেন, আর তা ছিল যা তার বক্তব্য 
অনুসারে সূর্য অস্ত যাওয়ার পরে। 

সে কারণে প্রশ্নকারিণী যা করেছেন তা সঠিক হয় নি এবং তার সে 
দিনের সাওম শুদ্ধ হয় নি। তাই তাকে সেই দিনের কাযা করতে হবে। 
আমরা আল্লাহর কাছে তাঁর (প্রশ্নকারিনীর জন্য) উপকারী জ্ঞান ও ভালো 
কাজের তাওফীক চাই। 

আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৬২ 5 


জনৈক লোক রমযানে দিনের বেলায় বীর্য নির্গত না করে স্ত্রীর সাথে 
যৌন মিলন করল 

ফাতওয়া নং ২২৯৩৮ 

প্রশ্ন: একজন লোক রমযানে দিনের বেলায় বীর্যপাত ছাড়া স্ত্রীর সাথে 

যৌন মিলন করল। এর হুকুম কী? আর সে স্ত্রীর কী করণীয় যদি সে 

এ ব্যাপারে না জেনে থাকে? 

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 

রমযান মাসে দিনের বেলায় যে যৌন মিলন করে সে মুকিম তথা 

অবস্থানকারী সাওম পালনকারী হলে তার ওপর বড় কাফফারা (আল 

কাফফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়, আর তা হলো একজন দাস 

মুক্ত করা, যদি তা না পায় তাহলে দুই মাস পরপর একাধারে সিয়াম 

পালন করা, আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে 

খাওয়ানো। 

একজন নারীর ব্যাপারেও তা ওয়াজিব হয় যদি সে রাজী থাকে । আর 

যদি সে এ ব্যাপারে অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়, তাহলে তার ওপর কিছু 

ওয়াজিব হয় না। 

না, তাদের ওপর কোনো কাফফারাও ওয়াজিব হয় না এবং দিনের 

বাকি অংশ তাদের পানাহার এবং যৌন মিলন থেকে বিরত থাকতে 

হবে না; বরং তাদের উভয়কেই এদিনের সাওম কাযা করতে হবে। 

তাদের উভয়ের জন্য এক্ষেত্রে (মুসাফির অবস্থায়) সাওম পালন করা 


বাধ্যতামূলক নয়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৬৩ 4 


একইভাবে যে ব্যক্তি কোনো প্রয়োজনে সাওম ভঙ্গ করেছে যেমন, 
শরী'আত সম্মতভাবে যার জানমাল নিরাপদ এমন কাউকে ধ্বং 
হাত থেকে রক্ষা করার জন্য, এমন ব্যক্তি যদি সেই দিন যৌন মিলন 
করে, যেই দিনে প্রয়োজন বশতঃ সাওম ভঙ্গ করেছিল, তবে তার ওপর 
কিছু ওয়াজিব হয় না। কারণ, এক্ষেত্রে সে কোনো ওয়াজিব সাওম ভঙ্গ 
করে নি। 

মুকিম তথা অবস্থানকারী সাওম পালনকারী যদি যৌন মিলন করে, যার 
ওপর সাওম বাধ্যতামূলক, তার ওপর পাঁচটি জিনিস বর্তায়: 

১। পাপ 

২। সেই দিনের সাওম ফাসিদ (বিনষ্ট) হওয়া 

৩। সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত 
থাকা। 

৪। সেই দিনের কাযা ওয়াজিব হওয়া। 

৫। (বড়) কাফফারা আদায় ওয়াজিব হওয়া । 

আর কাফফারা আদায় করার দলীল হলো সেই হাদীসটি যা আবু 
হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রমযানের 
দিনের বেলায় তাঁর স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। আর এই ব্যক্তি 
একাধারে দুই মাস সাওম পালন করতে বা ষাটজন মিসকীনকে 
খাওয়াতে অক্ষম ছিলেন, এক্ষেত্রে তার কাফফারা ওয়াজিব হয় নি। 
কারণ, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না [সূরা 
আল-বাকারা, আয়াত: ১৮৬] আর অপারগতার ক্ষেত্রে কোনো ওয়াজিব 
নেই। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৬৪ 4 


আর মুকিম (অবস্থানকারী) কোনো সাওম পালনকারী যদি রমযান 
মাসের দিনের বেলায় স্ত্রীর সাথে যৌন মিলন করে (বীর্য নির্গত করুক 
বা নাই করুক) তার ওপর বড় কাফফারা ওয়াজিব হয়। 

তবে যৌন মিলন ছাড়া বীর্য নির্গত করার ব্যাপারে মতভেদ আছে। 
এক্ষেত্রে তাকে কাফফারা আদায় করতে হবে না, বরং তার গুনাহ হবে, 
তাকে (দিনের বাকি অংশ) যৌনমিলন ও পানাহার থেকে বিরত থাকতে 
হবে এবং কাযা করতে হবে ।” 


54 আল-ফাতাওয়া আল-জামি'আ লিল-মারআহ আল-মুসলিমাহ (খণ্ড-১, পৃ. ৩৪৮) । 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৬৫ 5 


কী ধরনের রোগ একজন সাওম পালনকারীর জন্য সাওম ভঙ্গ বৈধ 
করে? 

ফাতওয়া নং ১২৪৮৮ 

প্রশ্ন: কোন ধরনের রোগ রমযান মাসে একজন মানুষের জন্য সাওম 

ভঙ্গ বৈধ করে? যে কোনো রোগে, যদি তা অল্পও হয়, তবে কী সাওম 

ভঙ্গ করা জায়েয (বৈধ)? 

উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 

আলেমগণের অধিকাংশের মতে, যাদের মধ্যে রয়েছেন চার জন ইমাম 

(আবু হানিফা, মালিক, শাফেঈ ও আহমাদ), একজন রোগীর জন্য 

রমযান মাসে সাওম ভঙ্গ করা জায়েয নয় যদি না তার রোগ তীব্র হয়। 

আর তীব্র রোগের অর্থ হলো: 

১. সাওমের কারণে যদি রোগ বেড়ে যায়। 

২. সাওমের কারণে যদি আরোগ্য লাভে দেরি হয়। 

৩. সাওমের কারণে যদি খুব বেশি কষ্ট হয় যদিও বা তার রোগ বেড়ে 

না যায় বা সুস্থতায় বিলম্ব না হয়। 

৪. এর সাথে আলেমগণ আরও যোগ করেছেন এমন ব্যক্তিকে যার 

সিয়াম পালনের কারণে অসুস্থ বা রোগ হবার আশংকা আছে। 

ইবনু কুদামাহ রহ. বলেছেন, ‘যে রোগ সাওম ভঙ্গ করা বৈধ করে তা 

হলো অত্যধিক রোগ যা সাওম পালনের কারণে বেড়ে যায় বা সে রোগ 

থেকে সুস্থতা লাভে দেরি হওয়ার আশংকা রয়েছে।” 


55 আল-মুগনী (8/৪০৩)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯ ৬৬ 5 


ইমাম আহমাদকে বলা হলো, “একজন রোগী কখন সাওম ভঙ্গ করতে 
পারে?” 

তিনি বললেন, “যদি সে (সাওম পালন করতে) না পারে।” 
তাঁকে বলা হলো: “যেমন জ্বর?” 

তিনি বললেন, “কোন রোগ জ্বর থেকে কঠিনতর!...” 

আর সঠিক মতটি হলো, যার সিয়ামের কারণে রোগের আশংকা আছে। 
যেমন, যে রোগী (তার রোগ) বেড়ে যাওয়ার ভয় করে তার জন্য সাওম 
ভঙ্গ করা বৈধ ৷ কারণ, সে রোগীর জন্যই সাওম ভঙ্গ করা বৈধ করা 
হয়েছে যার সিয়ামের কারণে নতুন করে রোগ হওয়ার, যেমন তা বেড়ে 
যাওয়ার বা বেশি সময় স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, তাই নতুন করে 
রোগ হওয়া এর অর্থেই পড়ে।” (উদ্ধৃতির সমাপ্তি) 

ইমাম আন-নাওয়াউয়ী বলেছেন, “সাওম পালনে অক্ষম রোগী যার 
রোগের সুস্থতা আশা করা হয়, তার জন্য সাওম পালন বাধ্যতামূলক 
নয়....এই হুকুম প্রযোজ্য যদি সাওমের কারণে কষ্ট হয় আর এক্ষেত্রে 
এটি শর্ত নয় যে, তাকে এমন অবস্থায় পৌছাতে হবে যখন একেবারেই 
সাওম পালন সম্ভব নয়, বরং আমাদের অনেকে বলেছেন, “সাওম ভঙ্গ 
করার ক্ষেত্রে শর্ত হলো সাওমের কারণে এমন কষ্ট হওয়া যা সহ্য করা 
কষ্টসাধ্য।”* (উদ্ধৃতির সমাপ্তি) 

আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন, যে কোনো রোগীর জন্যই সাওম 
ভঙ্গ করা জায়েয, যদি সাওমের কারণে কষ্ট নাও হয়, আর এটি একটি 
বিরল মত। তাই অধিকাংশ আলেমই তা প্রত্যাখ্যান করেছেন। 


* 'আল-মাজমূ' (৬/২৬১)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৬৭ 5 


ইমাম আন-নাওয়াউয়ী বলেছেন: “হালকা রোগ যার কারণে বিশেষ কষ্ট 
হয় না, তার জন্য সাওম ভঙ্গ করা জায়েয নয়, এ ব্যাপারে আমাদের 
মধ্যে কোনো দ্বিমত নেই।”১ 
শাইখ ইবন উসাইমীন বলেছেন, “যে রোগী সাওম পালনের কারণে 
প্রভাবিত (ক্ষতিগ্রস্ত) হয় না, যেমন-হালকা সর্দি, হালকা মাথা ব্যথা, 
দাঁতে ব্যথা ইত্যাদির ক্ষেত্রে সাওম ভঙ্গ করা হালাল নয়, যদিও 
আলেমগণের কেউ কেউ বলেছেন তা তার জন্য হালাল এই আয়াতের 
৬৩৬৩, 

[৩ ১৪৭ বড এ GH ৮6০ FB HS SE 5) 
“আর যে কেউ অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে 
সংখ্যা পূরণ করে নিবে।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 
তবে আমরা বলব, এই হুকুমটি একটি কারণের সাথে সম্পৃক্ত আর তা 
হলো, যাতে সাওম ভঙ্গ করা রোগীর জন্য বেশি আরামদায়ক হয়। যদি 
সে রোগী সাওমের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তবে তার জন্য সাওম ভঙ্গ 
জায়েয নয় এবং তার ওপর সাওম পালন করা ওয়াজিব ।”8 
ইসলাম কিউ.এ 


5 আল-মাজমূ (৬/২৬১)। 
5৪ আশ-শারহ আল-মুমতি' (৬/৩৫২)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৬৮ ছু 


কেউ যদি তার যিম্মায় থাকা (ছুটে যাওয়া) সালাতের ও ফরয 

সাওমের সংখ্যা মনে করতে না পারে, তবে সে কী করবে? 
ফাতওয়া নং ৭২২১৬ 
প্রশ্ন: যদি কোনো মুসলিমের ছুটে যাওয়া সালাত ও সিয়ামের সংখ্যা 
মনে না থাকে, তবে সে কীভাবে তার কাযা করবে? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
প্রথমত: ছুটে যাওয়া সালাতের ক্ষেত্রে তিনটি অবস্থা হতে পারে। যেমন, 
প্রথম অবস্থা: ঘুম বা ভুলে যাওয়ার কারণে সালাত ছুটে যাওয়া। এ 
অবস্থায় তার ওপর কাযা করা ওয়াজিব। এর দলীল রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের বাণী: 

1৯১৪১ ৫৪০ 1৬১৬৩ ৬০1 2৮১৬০ SS ০০) 

“যে সালাত আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা 
ছুটে যায়, তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই 
(সাথে সাথে) সালাত আদায় করে নিবে।”১ 
এবং সে তা ধারাবাহিকভাবে আদায় করবে যেমনটি তার ওপর ফরয 
হয়েছে, প্রথমটি প্রথমে করবে। এর দলীল জাবির ইবন আবদুল্লাহ-এর 
হাদীস: 
0 ১ ৬৯০৯ ৬ ০০ ৬১৩1৯ ৮৯ 4৪ dhl ৬০১ SEE ০১৯৮ Oh 
dl ৩১৪ ৪৯ ral খুশী ভন্ড ৩ dl ০১9 bE ০৯২১৪ NS আলি 


59 সহীহ বুখারী, হাদীস নং ৫৭২; সহীহ মুসলিম, হাদীস নং ৬৮৪। শব্দ চয়ন সহীহ 
মুসলিমের । 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৬৯ 4 


(০৮১ ১০৮৪ এ! ০৯৪৩ ৭৬০০০ ৩ 409 iy 41০ 40) ০ এনা এ৩ os 
Aol ৬০০ bo দিস ৯০৯ bx ral ০ ৬ los, Lal 
সূর্যাস্তের পর এসে কুরাইশ কাফিরদের গালি দিতে লাগলেন, তিনি 
যেতে সূর্য ডুবে যেতে লাগল!” নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, ‘আল্লাহর শপথ, আমিও এর (আসরের) সালাত আদায় করি 
নি।' এরপর আমরা বাত্বহান-এ দাঁড়ালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য অযু করলেন, আমরাও সালাতের 
জন্য অযু করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
সূর্য অস্ত যাওয়ার পর আসরের সালাত আদায় করলেন, এরপর 
মাগরিব এর সালাত আদায় করলেন।”০ 

দ্বিতীয় অবস্থা: এমন ওযরের কারণে সালাত ছুটে যাওয়া, যে সময় 
কোনো হুশ থাকে না। যেমন, কোমা। এ অবস্থার ক্ষেত্রে তার ওপর 
থেকে সালাত (আদায়ের দায়িত্ব) উঠে যায় এবং তার ওপর তা কাযা 
করা ওয়াজিব হয় না। 

ফাতওয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণকে এ ব্যাপারে প্রশ্ন করা 
হয়েছিল: 

আমার এক গাড়ির দুর্ঘটনা ঘটেছিল, ফলে তিন মাস হাসপাতালে শুয়ে 
ছিলাম, এ সময়ে আমার কোনো হুশ ছিল না। এ পুরো সময় আমি 


6০ সহীহ বুখারী, হাদীস নং ৫৭১; সহীহ মুসলিম, হাদীস নং ৬৩১। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭০ - 


কোনো সালাত আদায় করি নি। আমার ওপর থেকে কি তা (সালাত 
আদায়ের দায়িত্ব) উঠে যাবে নাকি পূর্বের সব (ছুটে যাওয়া) সালাত 
পুনরায় আদায় করব? 

তারা উত্তরে বললেন: 

“উল্লিখিত সময়ের সালাত (কাযা আদায়ের দায়িত্ব) আপনার থেকে ছুটে 
যাবে। কারণ, আপনার তখন কোনো হুঁশ ছিল না।” 
তাদেরকে আরও প্রশ্ন করা হয়েছিল: 

যদি কেউ এক মাস অজ্ঞান অবস্থায় থাকে আর এ পুরো মাস কোনো 
সালাত আদায় না করে, তবে সে কীভাবে ছুটে যাওয়া সালাত পুনরায় 
আদায় করবে? 

তারা উত্তরে বলেন: 

“এ সময়ে যে সালাতসমূহ বাদ গিয়েছে তা কাযা করবে না। কারণ, 
সে উল্লিখিত অবস্থায় পাগলের হুকুমের মধ্যে পড়ে। আর পাগল ব্যক্তির 
জন্য কলম উঠানো হয়েছে (অর্থাৎ তার ওপর শরী‘আতের বিধি-বিধান 
প্রযোজ্য নয়)।৮. 

তৃতীয় অবস্থা: ইচ্ছাকৃতভাবে কোনো ওযর (অজুহাত) ছাড়া সালাত 
ত্যাগ করা, আর তা কেবল দুই ক্ষেত্রেই হতে পারে: 

এক. সে যদি সালাতকে অস্বীকার করে, এর ফরয হওয়াকে মেনে না 
নেয়, তবে সে লোকের কুফুরীর ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ, 
সে ইসলামের ভিতরে নেই। তাকে (আগে) ইসলামে প্রবেশ করতে 


61 ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ (৬/২১)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭১ বর 


হবে, এরপর এর আরকান ও ওয়াজিবসমূহ পালন করতে হবে। আর 
কাফির থাকা অবস্থায় যে সালাত ত্যাগ করেছে তার কাযা করা তার 
ওপর ওয়াজিব নয়। 
দুই. সে যদি অবহেলা বা অলসতাবশত সালাত ত্যাগ করে, তবে তার 
কাযা শুদ্ধ হবে না। কারণ সে যখন তা ত্যাগ করেছিল, তখন তার 
কোনো গ্রহণযোগ্য ওযর (অজুহাত) ছিল না। আর আল্লাহ সালাতকে 
সুনির্ধারিত, সুনির্দিষ্ট এক সময়ে ফরয করেছেন। আল্লাহ তা'আলা 
বলেছেন, 

[ver LM © 355৫ CHS Gill 46 ৫৫ BLA BN 
কর্তব্য।” [সূরা আন-নিসা, আয়াত: ১০৩] 
অর্থাৎ এর সুনির্দিষ্ট সময় আছে। এর দলীল হলো রাসূলের সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বাণী: 
“যে এমন কোনো কাজ করে যা আমাদের (শরী‘আতের) অন্তর্ভুক্ত নয়, 
তবে তা প্রত্যাখ্যাত ।”* 
শাইখ আব্দুল আযীয ইবন বায রহ.-কে প্রশ্ন করা হয়েছিল: আমি ২৪ 
বছর বয়সের আগে সালাত আদায় করি নি। এখন আমি প্রতি ফরয 
সালাতের সাথে আরেকবার ফরয সালাত আদায় করি। আমার জন্য 


62 সহীহ বুখারী, হাদীস নং ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮ । 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৭২ 5 


কি তা করা জায়েয? আমি কি এভাবেই চালিয়ে যাব নাকি আমার ওপর 
অন্য কোনো করণীয় আছে? 
তিনি বলেন: “যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, সঠিক মতানুসারে 
তার ওপর কোনো কাযা নেই; বরং তাকে আল্লাহ তা'আলার কাছে 
তাওবা করতে হবে। কারণ, সালাত ইসলামের স্তম্ভ, তা ত্যাগ করা 
ভয়াবহ অপরাধসমুহের একটি; বরং ইচ্ছাকৃতভাবে তা (সালাত) ত্যাগ 
করা ‘বড় কুফর’ যা আলেমগণের দুটি মতের মধ্যে সবচেয়ে সঠিকটি, 
কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, 
তিনি বলেছেন, 

(০২০ ০০ 5০০ ৩৪ DL reins ৯ এ dh 
“আমাদের ও তাদের (কাফেরদের) মাঝে চুক্তি হলো সালাত। তাই যে 
তা ত্যাগ করে, সে কাফের হয়ে গেলো।”?) 
আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী: 

(০১০০ 4১০৮০ 4০২৭ ৬৪৪ ০৯1 ৬৯) 

“একজন ব্যক্তি এবং শির্ক ও কুফুরীর মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ 
করা।”** 


6 ইমাম আহমাদ ও সুনানের সংকলকগণ সহীহ ইসনাদ সূত্রে বুরাইদাহ রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণনা করেছেন। 

€৫ ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে জাবির ইবন আব্দিল্লাহ রাদিয়াল্লাহু “আনহুমা থেকে 
বর্ণনা করেছেন। সংশ্লিষ্ট অধ্যায়ে এ ব্যাপারে আরও অনেক হাদীস রয়েছে, যাতে 
এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৭৩ 5 


এক্ষেত্রে ভাই আপনার ওপর কর্তব্য হলো আল্লাহর নিকট সত্যিকার 
অর্থে তাওবা করা। আর তা হলো (১) পূর্বে যা গত হয়েছে তার ব্যাপারে 
অনুতপ্ত হওয়া (২) সালাত ত্যাগ একেবারে ছেড়ে দেওয়া এবং (৩) এ 
মর্মে দৃঢ় সংকল্প করা যে, এ কাজে আপনি আর কখনও ফিরে যাবেন 
না। 
আর আপনাকে প্রতি সালাতের সাথে বা অন্য সালাতের সাথে কাযা 
করতে হবে না, বরং আপনাকে শুধু তাওবা করতে হবে। আর সকল 
প্রশংসা আল্লাহর। যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। 
আল্লাহ তা'আলা বলেছেন: 

[২:১০] ধর SAE এ SHS ওক এ 8 
“হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো, যাতে 
তোমরা সফলকাম হতে পার।” [সুরা আন-নূর, আয়াত: ৩১] 
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(এ ৩১ 0৭৫ SM ০০ জা) 

“পাপ থেকে তাওবাকারী এমন ব্যক্তির ন্যায় যার কোনো পাপই 
নেই” 1% 
তাই আপনাকে সত্যিকার অর্থে তাওবা করতে হবে, নিজের নাফসের 
সাথে হিসাব-নিকাশ করতে হবে, সঠিক সময়ে জামা'আতের সাথে 
সালাত আদায়ের ব্যাপারে সদা-সচেষ্ট থাকতে হবে, আপনার দ্বারা যা 
যা হয়েছে সে ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং বেশি 


€ ইবন মাজাহ: হাদীস নং ৪২৫০। [সম্পাদক] 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭৪ 4 


বেশি ভালো কাজ করতে হবে। আর আপনাকে কল্যাণের সুসং 
জানাই, আল্লাহ তা'আলা বলেছেন, 

[৭:4৮] ধ © SIH EELS ৫55 9456 ০৩ ০350 Sb ¥ 
“আর যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং হিদায়াতের 
পথ অবলম্বন করে, নিশ্চয় আমি তার প্রতি ক্ষমাশীল।” [সূরা ত্বাহা, 
আয়াত: ৮২] 
সুরা আল-ফুরক্কান-এ শির্ক, হত্যা, যিনা (ব্যভিচার) উল্লেখ করে আল্লাহ 
তা'আলা বলেছেন, 
EE esas eG HEB FS কলা ০০০ ৪ SE MS এ 55) 
১৬০ 4 ও Sb ০১০ ৯ ৩ G25 ০৩০ NG 

[14-1 0G {© C5 BE BT SE 

“আর যে তা করল সে পাপ করল, কিয়ামাতের দিন তার শাস্তি দ্বিগুণ 
করে দেওয়া হবে এবং সে সেখানে অপমানিত অবস্থায় চিরকাল 
অবস্থান করবে, তবে সে ছাড়া যে তাওবা করেছে, ঈমান এনেছে এবং 
ভালো কাজ করেছে। আল্লাহ তাদের খারাপ কাজসমূহকে ভালো কাজে 
পরিবর্তন করে দিবেন। আর নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, পরম 
দয়াময় ৷” [সূরা আল-ফুরক্কান, আয়াত: ৬৯-৭০] 
আমরা আল্লাহর কাছে চাই আমাদের ও আপনার জন্য তাওফীক, বিশুদ্ধ 
তাওবা ও কল্যাণের পথে অবিচলতা।”% 


66 মাজমূ ফাতাওয়া শাইখ ইবন বায (১০/৩২৯, ৩৩০)। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭৫ 4 


দ্বিতীয়ত: আর সিয়াম কাযা করার ক্ষেত্রে, আপনার সিয়াম ত্যাগ করা 
যদি আপনার সালাত ত্যাগ করা অবস্থায় হয়, তবে আপনার ওপর সে 
সব দিনের, যে সব দিনে আপনি সাওম ভঙ্গ করেছেন তার কাযা করা 
ওয়াজিব নয়, কারণ যে সালাত ত্যাগ করে, সে বড় কুফর সংঘটনকারী 
কাফির (যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়) যেমনটি পূর্বে উল্লেখ 
সে যে ইবাদাতগুলো ত্যাগ করেছিল, তা কাযা করা তার জন্য 
বাধ্যতামূলক নয়। 

আর যদি আপনার সিয়াম ত্যাগ সালাত আদায় করা অবস্থায় হয়ে থাকে, 
তবে এক্ষেত্রে শুধু দুটো সম্ভাব্য ব্যাপারই ঘটতে পারে: 

প্রথমত; আপনি রাতে সিয়ামের নিয়্যাত করেন নি, বরং সাওম ভঙ্গের 
ব্যাপারে সংকল্পবদ্ধ ছিলেন। এক্ষেত্রে আপনার পক্ষ থেকে কাযা শুদ্ধ 
হবে না। কারণ আপনি কোনো ওযর (গ্রহণযোগ্য অজুহাত) ছাড়া 
শরী'আতে নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে করণীয় ইবাদাত ত্যাগ 
করেছেন। 

দ্বিতীয়ত: আপনি সিয়াম শুরু করার পর সেই দিনে তা ভঙ্গ করেছেন। 
এক্ষেত্রে আপনার ওপর কাযা করা ফরয। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন রমযান মাসে দিনের বেলায় (যৌন) মিলনকারী 
ব্যক্তিকে কাফফারা আদায় করার আদেশ দিলেন, তখন বললেন: (০) 
(৩০ ১% “তুমি সে দিনের পরিবর্তে একদিন সাওম পালন কর।”% 


€7 আবু দাউদ, হাদীস নং ২৩৯৩; ইবন মাজাহ, হাদীস নং ১৬৭১ এবং আল-আলবানী 
“ইরওয়াউল গালীল”-এ (৯৪০) একে সহীহ বলেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭৬ 5 


আর শাইখ ইবন উসাইমীনকে রমযান মাসে দিনের বেলা কোনো ওযর 
(সঙ্গতকারণ) ছাড়া সাওম ভঙ্গ করা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি 
উত্তরে বলেন: “রমযান মাসে দিনের বেলা কোনো ওযর ছাড়া সাওম 
ভঙ্গ করা সবচেয়ে বড় (কবীরা) গুনাহসমূহের একটি, এ দ্বারা সে ব্যক্তি 
ফাসিক হয়ে যাবে। তার ওপর ওয়াজিব হবে আল্লাহর কাছে তাওবা 
করা, যেদিন সাওম ভঙ্গ করেছিল সেদিনের কাযা করা, অর্থাৎ সে যদি 
সাওম পালন শুরু করে দিনের মাঝে কোনো ওযর ছাড়া সাওম ভঙ্গ 
করেছে তার কাযা করতে হবে৷ কারণ যেহেতু সে সাওম শুরু করেছে, 
তার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ ছিল এবং তা ফরয এই বিশ্বাসে তাতে 
প্রবেশ করেছে, তাই তার ওপর এর কাযা করা বাধ্যতামূলক । নার 
(মাননতের) এর ন্যায়। 

আর যদি কোনো ওযর ছাড়া ইচ্ছাকৃতভাবে শুরু থেকেই সাওম ত্যাগ 
করতে হবে না, কারণ সে এর দ্বারা কোনো উপকার পাবে না। এটি 
এজন্য যে, তা তার থেকে কবুল করা হবে না। এক্ষেত্রে মূলনীতিটি 
হলো সকল ইবাদাত যা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত, তা কোনো 
ওযর (গ্রহণযোগ্য কারণ) ছাড়া সেই নির্দিষ্ট সময় থেকে বিলম্বে করা 
হলে, তা তার থেকে কবুল করা হবে না। এর দলীল নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের বাণী: 534 9216 24 ১০ ৫৮০ ৩2) 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭৭ চু 


“যে এমন কোনো কাজ করে যা আমাদের (শারী'আতের) অন্তর্ভুক্ত নয়, 
তবে তা প্রত্যাখ্যাত” 
কারণ, তা আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করার মধ্যে পড়ে আর 
আল্লাহ তা'আলা নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা যুলুম (অবিচার)। আর 
যালিম ব্যক্তির কাছ থেকে সেই যুলুম কবুল করা হবে না। আল্লাহ 
তা'আলা বলেন: 

[৭:৪১] G SET 2 ৫) 40594 IE ৩25) 
“আর যারা আল্লাহ নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে তারা হলো যালিম”। 
[সূরা আল-বাকারা, আয়াত: ২২৯] 
আর এটি এজন্য যে, সে যদি এই ইবাদাত নির্ধারিত সময় হবার আগে 
অর্থাৎ তা করার সময় শুরু হবার আগেই করত, তবে তা তার কাছ 
থেকে কবুল হত না। একই ভাবে সে যদি তা (সেই ইবাদাতের) সময় 
শেষ হয়ে যাওয়ার পরে করে, তবে তাও তার কাছ থেকে কবুল হবে 
না যদি না সে মা‘যুর (অপারগ বা সঙ্গত কারণ বিশিষ্ট) হয়।”% 
আর তার ওপর কর্তব্য হলো সকল পাপ কাজ থেকে (আল্লাহর কাছে) 
সত্যিকার অর্থে তাওবা করা (ইবন বাষের উল্লিখিত ফাতওয়ায় তাওবার 
তিনটি শর্তসহ), ফরয কাজসমূহ সময়মত অব্যাহত রাখা, খারাপ কাজ 
ত্যাগ করা, বেশি বেশি নফল ও নৈকট্য লাভ হয় এমন কাজ করা। 
আর আল্লাহই সবচেয়ে বেশি জানেন। 
ইসলাম কিউ.এ 


৪৪ সহীহ বুখারী, হাদীস নং ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮। 
€9 মাজমূ‘ ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/প্রশ্ন নং ৪৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৭৮ 5 


সিয়ামের আয়াতে উল্লিখিত ফিদয়া-এর পরিমাণ 
ফাতাওয়া নং ৪৯৯৪৪ 
প্রশ্ন: সিয়ামের আয়াতে উল্লিখিত ফিদয়া-এর পরিমাণ কি? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
প্রথমত: যে রমযান (মাস) পেল কিন্তু সিয়াম পালনে সক্ষম নয় অত্যন্ত 
বৃদ্ধ হওয়ার জন্য (অতি বার্ধক্যের কারণে) অথবা সে এমন রোগী যার 
সুস্থতা লাভের আশা করা যায় না, তার ওপর সিয়াম পালন ফরয নয়, 
অক্ষমতার জন্য। সে সাওম ভঙ্গ করবে এবং প্রতিদিনের বদলে একজন 
মিসকীনকে খাওয়াবে। 
আল্লাহ তা'আলা বলেছেন, 
১৩ ৩০ OH এ কর্ড এ মতা লুজ CH Lo ES) 
SEES LL 6 20561 ৩৫ ৩ 594 অর ও ৩৪ ভে 
[At AY ৪৮] © 3250৫ ৩৮৫৬ IS ০৮৯৪9 
“হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেমনটি 
তাকওয়া অর্জন করতে পারো । নির্দিষ্ট কিছু দিনে। আর তোমাদের মধ্যে 
যে অসুস্থ বা সফরে আছে, সে যাতে অন্য দিনগুলোতে তা আদায় করে 
নেয়, আর (তোমাদের মধ্যে) যারা (তাতেও) অপারগ, তারা যেন ফিদয়া 
হিসেবে মিসকীনকে খাবার খাওয়ায়, আর যে নাফল কল্যাণ হিসেবে 
তা (ফিদয়াহ) বেশি করে আদায় করে, তবে তা তার জন্য উত্তম । আর 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০৭৯ বু 


তোমরা যদি সাওম রাখ তবে তা তোমাদের জন্য উত্তম, যদি তা তোমরা 
জানতে ৷” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৩-১৮৪] 
আর ইবন আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণনা করেছেন যে, 
তিনি বলেছেন, “এটি মানসূখ (রহিত) নয়, বরং তা অতি বৃদ্ধ পুরুষ 
ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য যারা সাওম পালন করতে পারবে না, তারা 
প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীনকে খাওয়াবেন ।”7০ 
আর ইবন কুদামাহ বলেছেন, “অতি বৃদ্ধ পুরুষ ও নারীর জন্য সাওম 
পালন যদি কঠিন ও অত্যন্ত কষ্টসাধ্য হয়, তবে তারা সাওম ভঙ্গ করতে 
পারেন আর সেক্ষেত্রে প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীনকে 
খাওয়াবেন... তবে তিনি যদি (মিসকীন) খাওয়াতেও অক্ষম হন, তবে 
তার ওপর কিছু (কোনো দায়িত্ব) বর্তায় না। কেননা, 

[৭৪১80] €1552 ULB হা ঠা খু 
“আল্লাহ কারও ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।” [সূরা 
আল-বাকারা, আয়াত: ২৮৬] 
আর সে রোগী যার সুস্থতার আশা করা যায় না সেও সাওম ভঙ্গ করবে 
এবং প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাওয়াবে। কারণ, সে বৃদ্ধ 
লোকের পর্যায়ভুক্ত।”71 
আর “আল-মুসু'আহ আল-ফিকহিয়্যাহ'-তে (৫/১১৭) আছে: 
“হানাফী, শাফেঈ ও হাম্বলী (ফিকহী মাযহাবের) আলেমগণ এ ব্যাপারে 
একমত পোষণ করেছেন যে, ফিদয়া তখনই আদায় করা যাবে, যখন 


7০ সহীহ বুখারী, হাদীস নং ৪৫০৫ । 
71 আল-মুগনীতে (৪/৩৯৬)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮০ ৰ 


বার্ধক্যের বা এমন রোগ যার সুস্থতার আশা করা যায় না। এর কারণে 
সাওম ভঙ্গ করা দিনগুলোর কাযা আদায়ের ব্যাপারে নিরাশ হয়ে যাবে। 
এর দলীল আল্লাহ তা'আলার বাণী: 

DAt 5,21 ৩০ rs 35 45,45) a ভি, 
“আর যারা তাতে (সিয়াম পালনে) অক্ষম, তারা ফিদয়া হিসেবে 
মিসকীন খাওয়াবে ।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৪] এর অর্থ যাদের 
ওপর সিয়াম পালন কষ্টসাধ্য। 
শাইখ ইবন উসাইমীন “ফাতাওয়া আস-সিয়াম (পৃ. ১১১)-এ বলেছেন, 
আমাদের জানা উচিৎ যে, রোগী দুই প্রকার: 
প্রথম প্রকার: এমন রোগী যার সুস্থতার আশা করা যায়। যেমন, হঠাৎ 
হওয়া রোগ যার থেকে সুস্থতা আশা করা যায়। তার হুকুম হলো 
যেমনটি আল্লাহ তা'আলা বলেছেন, 

EA SHG ABTS LK ০৫) 
“আর তোমাদের মধ্যে যে অসুস্থ বা সফরে আছে, সে যাতে অন্য 
দিনগুলোতে তা আদায় করে নেয়।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
সে (এরূপ রোগী) শুধু সুস্থতার আশা করবে, এরপর সাওম পালন 
করে ফেলবে। যদি এমন হয় যে তার রোগ থেকেই গেল এবং সুস্থ 
হওয়ার আগেই সে মারা গেল, তবে তার ওপর কিছু বর্তায় না। কারণ, 
আল্লাহ তা'আলা তার ওপর অন্য দিনগুলোতে কাযা ওয়াজিব 
করেছিলেন এবং তা পাওয়ার আগেই সে মারা গেছে। এক্ষেত্রে সে এ 
ব্যক্তির ন্যায় যে রমযান আসার আগেই শাবান মাসে মারা গেল, তার 
পক্ষ থেকে কাযা করতে হবে না। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮১ 5 


দ্বিতীয় প্রকার: এমন রোগ যা স্থায়ী। যেমন, ক্যান্সারের রোগ, (আল্লাহর 
কাছে আশ্রয় চাই) কিডনীর রোগ, ডায়াবেটিস বা এ ধরণের স্থায়ী রোগ 
(যা অসহনীয়) যা থেকে রোগী সুস্থতা আশা করে না, সে রোগী রমযান 
মাসে সাওম ভঙ্গ করবে এবং এবং প্রতিদিনের বদলে একজন মিসকীন 
খাওয়াবে ঠিক যেমন বৃদ্ধ পুরুষ ও নারী, যারা সিয়াম পালনে সক্ষম 
নয়, তারা সাওম ভঙ্গ করে এবং প্রতিদিনের বদলে একজন মিসকীন 
খাওয়ায়। কুরআন থেকে এর দলীল হলো আল্লাহ তা'আলার বাণী: 
[At ৯১] (555 (95 হও ০৫৯০৪ এয) 
“আর যারা তাতে (সিয়াম পালনে) অক্ষম, তারা যেন ফিদয়া হিসেবে 
মিসকীন খাওয়ায়।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
দ্বিতীয়ত: আর ইত'আম-এর (খাওয়ানোর) পদ্ধতি হলো প্রত্যেক 
মিসকীনকে অর্ধেক সা" (প্রায় ১.৫7 কিলোগ্রাম) খাবার । যেমন, চাল 
বা ইত্যাদি দেওয়া অথবা খাবার বানিয়ে মিসকীনদের ডেকে খাওয়ানো। 
ইমাম বুখারী বলেছেন, ‘আর বৃদ্ধ ব্যক্তির ক্ষেত্রে যিনি সাওম পালনে 
সক্ষম নন, যেমন আনাস রাদিয়াল্লাহু “আনহু বৃদ্ধ হওয়ার পর একবছর 
বা দুইবছর প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীনকে রুটি ও গোশত 
খাইয়েছেন এবং সাওম ভঙ্গ করেছেন'। 
শাইখ ইবন বাযকে একজন অতি বৃদ্ধা নারী সম্পর্কে জানতে চাওয়া 
হয়েছিল যিনি সাওম পালনে সক্ষম নন, তিনি কী করবেন? 


ba ১.০৪০ 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮২ বু 


তিনি উত্তরে বলেন: “তাকে প্রতিদিনের বদলে একজন মিসকীনকে 
আধা সা“ খাবার খাওয়াতে হবে, তা সে দেশের খাদ্য দ্রব্য থেকে যেমন- 
খেজুর বা চাল বা এছাড়া অন্যান্য কিছু থেকে। ওজন হিসেবে এর 
পরিমাণ হলো প্রায় দেড় (১.৫) কিলোগ্রাম। যেমনি নবীর একদল 
সাহাবী ফাতওয়া দিয়েছেন, যাদের মাঝে ইবন আব্বাসও আছেন। আর 
যদি তিনি (অতি বৃদ্ধা নারী) দরিদ্র হন অর্থাৎ খাওয়াতে সক্ষম না হন, 
তবে তার ওপর কিছু বর্তায় না, আর এই কাফফারা একজন 
(মিসকীন)-কে বা অনেকজনকে (মিসকীনদের) দেওয়া যেতে পারে 
মাসের শুরুতে বা এর মাঝে বা এর শেষে। আর আল্লাহই 
তাওফীকদাতা ৷” 

আর শাইখ ইবন উসাইমীন বলেছেন, “তাই চিরস্থায়ী রোগে আক্রান্ত 
রোগী, পুরুষ ও নারীদের মধ্যে যারা বয়স্ক, তারা যদি সাওম পালনে 
অক্ষম হয়, তবে তাদের ওপর প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীন 
খাওয়ানো ওয়াজিব। ফকিরকে খাবার দিয়ে দেওয়ার মাধ্যমে হোক বা 
মাসের দিনের সমান সংখ্যক ফকিরদের দাওয়াত করে খাওয়ানো 
খাওয়ানো হোক, যেভাবে আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু “আনহু বৃদ্ধ 
হওয়ার পর করতেন, তিনি এক মাসের পরিবর্তে ৩০ জন মিসকীনকে 
একত্রে দাওয়াত করে খাওয়াতেন।” 
ফাতওয়া বিষয়ক স্থায়ী কমিটিকে (১১/১৬৪) প্রশ্ন করা হয়েছিল, অক্ষম 
ব্যক্তি যেমন, বার্ধক্যের কারণে অক্ষম, বৃদ্ধ ব্যক্তি ও বৃদ্ধা নারী, এমন 


73 মাজমূ ফাতওয়া ইবন বায (১৫/২০৩)। 
7 ফাতওয়া আস-সিয়াম, (পৃ. ১১১)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৩ ০ 


রোগী যার সুস্থতার আশা করা যায় না রমযান মাসে তার ইত'আম 
(মিসকীন খাওয়ানো) সম্পর্কে 
তারা উত্তরে বলেন: “যে বার্ধক্যের কারণে রমযানে সাওম পালনে অক্ষম, 
যেমন বৃদ্ধ ব্যক্তি ও বৃদ্ধা নারী অথবা সাওম পালন যার জন্য খুবই 
কষ্টসাধ্য, তার সাওম ভঙ্গের ব্যাপারে শিথিলতা আছে, তার জন্য 
প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীন খাওয়ানো ওয়াজিব, তা হলো 
গম, খেজুর, চাল বা এজাতীয় খাবার যা সে নিজ পরিবারকে খাওয়ায় 
তার অর্ধেক সা" প্রদান করা। একইভাবে এমন অসুস্থ ব্যক্তিও, যিনি 
সাওম পালনে অক্ষম বা তা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য বা তা থেকে 
সুস্থতা আশা করা যায় না, সেও তাই করবে৷ এর দলীল আল্লাহ 
তা'আলার বাণী: [৭/ 551] 4555 ২ MASI 
“আল্লাহ কারও ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।” [আল- 
বাকারা, আয়াত: ২৮৬] 
এবং আরও রয়েছে তাঁর বাণী: 
VALLE ৬৩ ৩০০ ৬ ৩৯ 

“আর তিনি (আল্লাহ) দীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কাঠিন্য 
রাখেন নি।” [সুরা আল-হাজ, আয়াত: ৭৮] এবং তাঁর বাণী: 

[At 5,201 ৩০ ৬০ 35 ১525৮ ll ভি, 
“আর যারা তাতে (সিয়াম পালনে) অক্ষম, তারা যেন ফিদয়া হিসেবে 
মিসকীন খাওয়ায়।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
আর আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৪ রর 


তারাবীহের সালাতের রাকাত সংখ্যা 
ফাতাওয়া নং ৯০৩৬ 
প্রশ্ন; আমি প্রশ্নটি আগেও করেছিলাম। আশা করি এর উত্তর দিয়ে 
আমাকে উপকৃত করবেন কারণ আমি এর কোনো সন্তোষজনক জবাব 
পাই নি। প্রশ্নটি হলো তারাবীহ সম্পর্কে, তা কি ১১ রাকাত নাকি ২০ 
রাকাত? সুন্নাহ মতে তো তা ১১ রাকাত। শাইখ আল-আলবানী রহ. 
'আল-ক্কিয়াম ওয়া আত-তারাউয়ীহ' বইতে বলেছেন (তা) ১১ রাকাত। 
কেউ কেউ সেই মসজিদে যায় যেখানে ১১ রাকাত সালাত আদায় হয়, 
আবার অনেকে সেই মসজিদে যায়, যেখানে ২০ রাকাত সালাত আদায় 
হয়। তাই এই মাসআলাটি এখানে যুক্তরাষ্ট্রে সংবেদনশীল হয়ে গেছে। 
যে ১১ রাকাত সালাত আদায় করে সে ২০ রাকাত সালাত 
আদায়কারীকে দোষারোপ করে, আবার এর বিপরীতটিও হয়। তাই 
(এই ব্যাপারটি নিয়ে) ফিতনাহ সৃষ্টি হয়েছে। এমনকি মসজিদুল 
হারামেও ২০ রাকাত সালাত আদায় করা হয়। 
কেন মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সুন্নাহ থেকে বিপরীত করা 
হয়? কেন তারা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২০ রাকাত 
তারাবীহের সালাত আদায় করেন? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
আমরা মনে করি না যে আলেমগণের মধ্যে ইজতিহাদী মাসআলাসমূহ 
নিয়ে একজন মুসলিমের এ ধরনের সংবেদনশীল আচরণ করা উচিৎ 
যা মুসলিমদের মাঝে বিভেদ ও ফিতনাহ সৃষ্টির কারণ হয়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৫ 4 


যে ব্যক্তি ইমামের সাথে ১০ রাকাত আদায় করে বিতর-এর সালাতের 
অপেক্ষায় বসে থাকে এবং ইমামের সাথে তারাবীহের সালাত পূর্ণ করে 
না, তার সম্পর্কিত মাস'আলাহর ব্যাপারে বলতে গিয়ে শাইখ ইবন 
উসাইমীন রহ. উল্লেখ করেন: “এটি খুবই দুঃখজনক যে, আমরা এই 
উন্মুক্ত ইসলামী উম্মাহর মধ্যে এমন একটি দল দেখি যারা ভিন্ন মতের 
সুযোগ আছে এমন ব্যাপার নিয়ে বিভেদের সৃষ্টি করে। এর ফলে তারা 
সেই ভিন্ন মতকে অন্তরসমূহের বিভেদের কারণ বানিয়ে দেয়। 
সাহাবীগণের সময় থেকেই এই উম্মাতের মাঝে ভিন্ন মত ছিল, কিন্তু 
তা সত্তেও তাদের অন্তরসমূহ ছিল এক্যবদ্ধ। 

তাই ইসলামের ব্যাপারে একনিষ্ঠ সকলের ওপর, বিশেষ করে যুবকদের 
ওপর ওয়াজিব হলো এক্যবদ্ধ ও একত্রিত হওয়া; কারণ শক্ররা তাদের 
বিরুদ্ধে ষড়যন্ত্রে ওত পেতে আছে৷” 

আর এই মাসআলা এর ব্যাপারে দু'টি দল বাড়াবাড়ি করেছে। প্রথম 
দলটি যারা ১১ রাকাতের বেশি পড়েছে তাদের বিরোধিতা করেছে আর 
তাদের কাজকে বিদ'আত হিসেবে আখ্যা দিয়েছে। আর দ্বিতীয় দলটি, 
শুধু ১১ রাকাতই পড়ে ও এর মধ্যে সীমাবদ্ধ থেকেছেন, তাদের 
বিরোধিতা করে বলেছে যে, তারা ইজমা'-এর বিপরীতে গেছে। 
চলুন আমরা শুনি সম্মানিত শাইখ ইবন উসাইমীন রহ.-এর উপদেশ 
যেখানে তিনি বলেছেন, 'আমরা এক্ষেত্রে বলব আমাদের উচিৎ না বেশি 
বাড়াবাড়ি বা অতিরিক্ত কম করা । কেউ কেউ সুন্নাহ-তে বর্ণিত সংখ্যা 


75 আশ-শারহ আল-মুমতি (৪২২৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৬ ০% 


মানার ব্যাপারে বাড়াবাড়ি করে এবং বলে: সুন্নাহ তে যে সংখ্যার বর্ণনা 
এসেছে তা থেকে বাড়ানো জায়েয নয়। সুতরাং যে তা (১১ রাকাত) 
থেকে বাড়িয়ে পড়ে, সে তার কঠোর বিরোধিতা করে এবং বলে, সে 
পাপী, সীমালজ্ঘনকারী। 
আর এতে কোনো সন্দেহ নেই যে এটি (এমন ধারনা) ভুল, সে কীভাবে 
পাপী, সীমালজ্ঘনকারী হবে যেখানে নবী সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামকে রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন: 
॥ 5০ 35০) 

“(তা) দুই দুই (রাকাত) করে” ৷” 
তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেন নি। আর এটি জানা কথা যে, 
যিনি রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করেছিলেন তিনি তার (রাকাতের) 
সংখ্যা জানতেন না। কারণ, যিনি (সালাতের) পদ্ধতি জানেন না, তার 
রাকাত সংখ্যা না জানারই কথা । আর তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সেবকও ছিলেন না যে আমরা এ কথা বলতে পারি যে, 
তিনি রাসূলের বাসার ভিতরে কি হচ্ছে তা জানতেন। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে ব্যক্তিকে রাকাত সংখ্যা নির্দিষ্ট না করে 
সালাতের পদ্ধতি বর্ণনা করেছেন, তাই এটি জানা গেল যে, এ 
ব্যাপারটিতে প্রশস্ততা আছে। সুতরাং কেউ ১০০ রাকাত সালাত আদায় 
করে ১ রাকাত দিয়েও বিতর আদায় করতে পারে। 
আর তাঁর বাণী: 

(| ৪৯৯৪১০৪1৯৩০ 


6 বুখারী, হাদীস নং ৪৭২; মুসলিম, হাদীস নং ৭৪৯। [সম্পাদক] 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৭ 5 


সালাত আদায় কর ।””” 
এটি তাদের কাছেও সাধারণভাবে (সর্বক্ষেত্রে) প্রযোজ্য (হুকুম) নয়। 
আর এ কারণেই তারা একবার ৫ রাকাত, আর একবার ৭ রাকাত, 
অন্যবার ৯ রাকাত দিয়ে বিতর আদায় করা ওয়াজিব মনে করে না। 
আর আমরা যদি একে (হাদীসকে) সাধারণভাবে প্রযোজ্য ধরে নেই 
তাহলে আমাদের এ কথা বলতে হবে যে একবার ৫ রাকাত, আর 
একবার ৭ রাকাত, অন্যবার ৯ রাকাত দিয়ে ধরে ধরে বিতর আদায় 
করা ওয়াজিব, বরং “তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে 
দেখলে সেভাবে সালাত আদায় কর”-এর দ্বারা বুঝানো হয়েছে সালাত 
আদায়ের পদ্ধতি, রাকাত সংখ্যা নয়। কেবল যে নির্দিষ্ট রাকাত সংখ্যার 
ব্যাপারে দলীল প্রমাণিত হয়েছে তা ব্যতীত । 
আর যাই হোক, একজন মানুষের জন্য যাতে প্রশস্ততা আছে এমন 
কোনো ব্যাপারে লোকদের ওপর চাপ প্রয়োগ করা উচিৎ নয়। ব্যাপারটি 
এ পর্যন্ত গড়িয়েছে যে, আমরা দেখেছি যে কিছু ভাইয়েরা এ বিষয়টিতে 
বেশি জোর প্রয়োগ করে, তারা সেসব ইমামগণের ওপর বিদ'আতের 
অপবাদ দেয়, যারা ১১ রাকাতের বেশি আদায় করে এবং তারা মসজিদ 
থেকে বের হয়ে আসে। এক্ষেত্রে তাদের সাওয়াব ছুটে যায়, এ ব্যাপারে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

AIGA AS Sra 3৯ Dl pl ৩৭। 


” বুখারী, হাদীস নং ৬৩১। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৮ 4 


“যে ইমামের সাথে ইমাম (সালাত সমাপ্ত করে) চলে যাওয়া পর্যন্ত 
কিয়াম করে, তার জন্য সম্পূর্ণ রাতের কিয়াম (এর সাওয়াব) লিখা 
হবে|” 
আবার তারা অনেক সময় ১০ রাকাত আদায় করে বসে থাকে ফলে 
কাতার ভঙ্গ হয়, আবার কখনও তারা কথা বলাবলি করে এবং 
মুসল্লীদের সালাতে বিঘ্ন ঘটায়। 
আমরা এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করি না যে, তারা ভালো চান 
এবং তারা ইজতিহাদ করেছেন, কিন্তু সব মুজতাহিদ সঠিক মতে 
পৌঁছেন না। 
আর দ্বিতীয় পক্ষটি হলো তাদের বিপরীত। তারা, যারা ১১ রাকাতের 
মধ্যে সীমাবদ্ধ থাকে তাদের কঠোর বিরোধিতা করে এবং বলে: ‘তুমি 
ইজমা‘ থেকে বের হয়ে গেছ।” আল্লাহ তা'আলা বলেছেন, 
AG See ১০76 LEG ওযা ও ৩৯ ৬৪৭৯০ ৪০০) 
[Ne Lill 8125 ৩০05 2654৮) ds 
“আর যে তার কাছে সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা 
করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমরা তাকে 
সেদিকে পরিচালিত করব, যেদিকে সে অভিমুখী হয় এবং আমরা তাকে 
প্রবেশ করাব জাহান্নামে আর তা কতই না খারাপ প্রত্যাবর্তন ৷” [সূরা 
আন-নিসা, আয়াত: ১১৫] 


7 তিরমিযী, হাদীস নং ৮০৬ এবং আল-আলবানী ‘সহীহ আত-তিরমিযী’-তে (৬৪৬) 
একে সহীহ আখ্যা দিয়েছেন। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৮৯ 4 


আর আপনার আগে যারা গত হয়েছে তারা ২৩ রাকাত ছাড়া কোনো 
কিছু জানতেন না। এরপর তারা এ মতের বিরোধীদের ওপর 
কঠোরভাবে আক্রমন করে বসে। এটিও একটি ভুল 1৮7? 

আর তারাবীহের সালাতে ৮ রাকাতের বেশি পড়া জায়েয না হওয়ার 
মত পোষণকারীরা যে দলীল দিয়েছেন তা হলো, আবু সালামাহ ইবন 
প্রশ্ন করেছিলেন: 

৩৫০: ¢ ৩০০৪১ ৪ ly “le এ এ এ 0৯9 ৪১৬০ SSE LS 
৩০ 4০5 ১৩ ৬২০ ৬০৪ 5) ২০০ G9) ০ 5৮ উ Ny ৩৬০০০ ও 
৩১৩ ১ ৩৯১৮১ ৩৬০৯ UF ৩৪ 9৩ অনা খু ৩৯১৮১ ৩৬০৯ 
(at 7৪3১ ৩৩৩ (৮৮ 915595803৮৮ of Js rl Ml ০৯৪ ৯০ 
“রমযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন 
ছিল?” তিনি বললেন: তিনি (রাসূলুল্লাহ) রমযানে বা এর বাইরে ১১ 
রাকতের বেশি আদায় করতেন না, তিনি ৪ রাকাত সালাত আদায় 
করতেন- এর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্ন করবেন না (অর্থাৎ তা 
এতই সুন্দর ও দীর্ঘ হত!), এরপর তিনি আরও ৪ রাকাত সালাত 
আদায় করতেন -এর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্ন করবেন না (অর্থাৎ 
তা এতই সুন্দর ও দীর্ঘ হত!), এরপর তিনি ৩ রাকাত সালাত আদায় 
করতেন। আমি (আয়েশা) (বিতরের আগে শুতে দেখে) বললাম: “হে 


79 আশ-শারহ আল মুমতি (৩/৭৩-৭৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৯০ 4 


রাসূলুল্লাহ! আপনি কি বিতরের আগে ঘুমিয়ে নিবেন?’ তিনি বললেন, 
‘হে আয়েশা, আমার দুই চোখ তো ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না 89 
তারা বলেন: এই হাদীস থেকে রমযানে ও এর বাইরে রাতের বেলা 
সালাতের (রাকাত সংখ্যার) ব্যাপারে নিয়মিত থাকার নির্দেশনা পাওয়া 
যায়। 
আর আলেমগণ এ হাদীসকে তাঁর (সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) 
আচরণের (কাজের) দলীল হিসেবে পেশ করাকে প্রত্যাখ্যান করেছেন। 
কেননা (তাঁর) কাজ (আচরণ) থেকে ওয়াজিব হওয়ার নির্দেশনা পাওয়া 
যায় না। 
আর রাতের সালাত যেমন তারাবীহ, যা কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা 
নির্ধারিত নয়। এ ব্যাপারে (বর্ণিত) স্পষ্ট দলীলগ্তলোর একটি হলো, 
ইবন উমারের হাদীস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: 
bd 55 ৮১০1) 5) ১ ০) ০০৯ ৬৯৯ 9 Ge ০ Jal DL) 
(০ ৪ 
“রাতের সালাত দুই দুই (রাকাত) করে, এরপর আপনাদের মধ্যে যে 
ভোর (ফজর) হবার আশংকা করে তিনি যেন এক রাকাত পড়ে নেন, 
যা আদায় করা সালাতের উইতর (বিতর, সালাতের রাকাত সংখ্যাকে 
বেজোড় করা) হিসেবে গণ্য হবে”! 


৪০ সহীহ বুখারী, হাদীস নং ১৯০৯; সহীহ মুসলিম, হাদীস নং ৭৩৮। 
৪ সহীহ বুখারী, হাদীস নং ৯৪৬; সহীহ মুসলিম, হাদীস নং ৭৪৯। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৯১ কু 


বিভিন্ন গ্রহণযোগ্য (ফিকহী) মাযহাবসমূহের আলেমগণের মতামতের 
দিকে দৃষ্টি দিলে পরিষ্কার হয় যে, এ ব্যাপারটিতে প্রশস্ততা আছে, আর 
১১ রাকাতের বেশি পড়ায় কোনো দোষ নেই। 

ইমাম আস-সারখাসী, যিনি হানাফী (ফিকহী) মাযহাবের ইমামগণের 
একজন, তিনি বলেছেন, ‘আমাদের মতে বিতর ছাড়া তা (তারাবীহ) 
২০ রাকাত ।"5£ 

ইবন কুদামাহ বলেছেন, আবু আবদিল্লাহ (ইমাম আহমাদ) রহ.-এর 
কাছে পছন্দনীয় মতটি হলো, তা ২০ রাকাত। আর ইমাম আস-সাউরী, 
ইমাম আবু-হানীফা ও ইমাম আশ-শাফে'ঈ-ও এ মত ব্যক্ত করেছেন। 
আর ইমাম মালিক বলেছেন: “তা (তারাবীহ) ৩৬ রাকাত ।”৯ 

ইমাম আন-নাববী বলেছেন, 'আলেমগণের ইজমা" মতে তারাবীহের 
সালাত সুন্নাহ। আর আমাদের মাযহাবে তা ১০ সালামে ২০ রাকাত। 
তা একাকী ও জামা'আতের সাথে আদায় করা জায়েয ।”54 

এগুলো হলো তারাবীহের সালাতের রাকাতের সংখ্যার ব্যাপারে চার 
ইমামের মাযহাবসমূহ, তাদের সবাই ১১ রাকাতের বেশি পড়ার ব্যাপারে 
বলেছেন। যে কারণে তারা ১১ রাকাতের বেশি পড়ার ব্যাপারে বলেছেন 
সম্ভবত তা হলো: 


৪2 আল-মাবসৃত (২/১৪৫)। 
৪ আল-মুগনী (১/৪৫৭)। 
৪4 আল-মাজমূ‘ (8/৩১)। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯২১৯২ EF 


১. তারা দেখেছেন যে, আয়েশাহ রাদিয়াল্লাহু ‘আনহার হাদীস নির্দিষ্ট 
কোনো সংখ্যা নির্ধারণ করে না। 

২. পূর্ববর্তী সাহাবী ও তাবে'ঈগণের অনেকের কাছ থেকে (১১ 
রাকাতের) বেশি পড়ার বর্ণনা পাওয়া যায় 8 

৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১১ রাকাত সালাত আদায় 
করতেন তা এতটা দীর্ঘ করতেন যে, তার পুরো রাতই লেগে যেত, 
এমনকি এক রাতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তারাবীহের 
সালাতে তাঁর সাহাবীগণের সাথে যে সালাত আদায় করেছিলেন তা 
ফজর (সুবহে সাদিক) উদিত হওয়ার অল্প কিছুক্ষণ আগে শেষ 
করেছিলেন, এমনকি সাহাবীগণ সাহরী ছুটে যাওয়ার আশঙ্কা 
করেছিলেন। সাহাবীগণও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
পিছনে সালাত আদায় করতে পছন্দ করতেন এবং তারা তা দীর্ঘ মনে 
করতেন না। তাই আলেমগণ এই মত ব্যক্ত করেছেন যে ইমাম যদি 
এভাবে সালাত দীর্ঘ করেন তবে তা মুসল্লীদের জন্য কষ্টকর হয়ে যায়, 
যা তাদেরকে (সালাত থেকে) বিমুখ করতে পারে, এমতাবস্থায় ইমাম 
কিরাত সংক্ষিপ্ত করে রাকাত সংখ্যা বাড়াতে পারেন। 

সারকথা হলো যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 
পদ্ধতিতে ১১ রাকাত সালাত পড়ে সে ভালো করল এবং সুন্নাহ পালন 
করল । আর যে কিরাত সংক্ষিপ্ত করে রাকাতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে 


৪5 আল-মুগনী (২/৬০৪); আল-মাজমূ' (৪/৩২) 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৯৩ 4 


সেও ভালো করল । যে এই দু'টি বিষয়ের যে কোনো একটি করল, 
তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই । 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেছেন, ‘যে তারাবীহের সালাত 
আবু হানীফাহ, আশ-শাফে‘ঈ ও আহমাদ-এর মাযহাব অনুসারে ২০ 
রাকাত আদায় করল অথবা মালিকের মাযহাব অনুসারে ৩৬ রাকাত 
আদায় করল অথবা ১৩ বা ১১ রাকাত আদায় করল সে ভালো করল, 
যেমনটি ইমাম আহমাদ মত পোষণ করেছেন এ ব্যাপারে সুস্পষ্ট 
নির্দেশনা না থাকার কারণে তাই রাকাত সংখ্যা বেশি বা কম করা 
কিয়াম দীর্ঘ বা সংক্ষিপ্ত করা অনুযায়ী হবে 1" 

আস-সুযুত্বী বলেছেন, “রমযানে কিয়াম করার আদেশ দিয়ে ও এর 
ব্যাপারে উৎসাহিত করে সহীহ ও হাসান হাদীসসমূহে যা বর্ণিত হয়েছে 
তাতে কোনো সংখ্যা নির্দিষ্ট করা হয় নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছ থেকে এমনও প্রমাণিত হয় নি যে, তিনি ২০ রাকাত 
তারাবীহ পড়েছেন; বরং তিনি রাতের সালাত আদায় করেছেন যার 
(রাকাতের) সংখ্যা উল্লেখ হয় নি। এরপর তিনি ৪র্থ রাতে দেরি করলেন 
এই আশঙ্কায় যে, তা (তারাবীহের সালাত) তাদের ওপর ফরয করে 
দেওয়া হবে, আর তারা তা (পালন) করতে অসমর্থ হবেন।” ইবন 
হাজার আল-হাইসামী বলেছেন: “নবী-সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 
কাছ থেকে তারাবীহের সালাত ২০ রাকাত হওয়ার ব্যাপারে কোনো 


৪6 আল-ইখতিয়ারাত (পৃ. ৬৪)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৯৪ ছু 


সহীহ বর্ণনা পাওয়া যায় নি। আর এই ব্যাপারে যা বর্ণিত হয়েছে, “তিনি 
২০ রাকাত সালাত আদায় করতেন, তা অত্যন্ত দুর্বল ।”8” 

আর এইসবের পর প্রশ্নকারী ভাই, আপনি তারাবীহের সালাত ২০ 
রাকাত হওয়ার ব্যাপারে অবাক হবেন না। কারণ, এর আগে ইমামগণ 
প্রজন্মের পর প্রজন্ম তা করেছেন। আর তাদের সবার মধ্যেই কল্যাণ 
আছে। 

আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


8 আল-মূসূ‘আহ আল-ফিক্হিয়্যাহ (২৭/১৪২-১৪৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯৯৫ 4 


আমরা কীভাবে লাইলাতুল কদর পালন করব এবং তা কোনো দিন? 
ফাতওয়া নং ৩৬৮৩২ 
প্রশ্ন: আমাদের লাইলাতুল কদর কীভাবে পালন করা উচিৎ? তা কি 
সালাত আদায় করার মাধ্যমে নাকি কুরআন তিলাওয়াত, রাসূলের 
সীরাহ পাঠ, আদেশ উপদেশ দেওয়া/শোনা ও মসজিদে অনুষ্ঠান 
উদযাপন করার মাধ্যমে পালন করতে হবে? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । 
প্রথমত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ 
দিন এমনভাবে সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও দো'আ পাঠের 
মাধ্যমে মনোনিবেশ করতেন, যা অন্য সময়ে করতেন না। আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন 
যে, (রমযানের) শেষ দশ রাত্রি শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রাতে জাগতেন এবং তাঁর পরিবারবর্গকেও জাগাতেন এবং 
স্ত্রীমিলন থেকে বিরত থাকতেন। আহমাদ এবং মুসলিম বর্ণনা 
করেছেন যে, ‘তিনি শেষ দশ দিন এমনভাবে মনোনিবেশ করতেন যা 
অন্য সময়ে করতেন না" 
দ্বিতীয়ত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে ঈমান 
সহকারে ও প্রতিদানের আশায় রাত জেগে ইবাদাত করতে উৎসাহিত 
করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(449১ ০০ PAE be ৭] ০২৮ ৮০০ BALD ol ol 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৯৬ 4 


“ঈমানের সাথে ও প্রতিদানের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরে জেগে 
কিয়াম করবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে ।”88 
আর এই হাদীসে লাইলাতুল কদরে রাত জেগে কিয়াম করার 
শরী'আতসম্মত হওয়ার ব্যাপারে নির্দেশনা রয়েছে। 
তৃতীয়ত: লাইলাতুল কদরে সবচেয়ে ভালো দো'আসমূহের মধ্যে একটি 
পাঠ করা যায় যা আয়েশা রাদিয়াল্লাহু 'আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। ইমাম তিরমিযী এটি আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলে 
চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, আমি বললাম, “হে রাসূলুল্লাহ! যদি 
আমি জানি কোনো রাতে লাইলাতুল কদর তবে আমি সেই রাতে কি 
বলব?’ তিনি বললেন, বল: 

॥ ৪০ acl pill ৩০৫ ১৯০ SS) Eh 
“আল্লাহুম্মা ইন্নাকা “আফুউউন তুহিব্বুল 'আফওয়া ফা “ফুউ 'আনী” 
(হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা 
করে দিন।)”% 
চতুর্থত: রমযানে লাইলাতুল কদরের রাত ঠিক কোনোটি, এটি জানার 
জন্য বিশেষ সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে, কিন্তু শেষ দশ দিনের 
বিজোড় রাতগুলো অন্যান্য রাতের চেয়ে বেশি সম্ভাবনাময় এবং 
সাতাশতম রাত (শেষ দশদিনের বিজোড় রাতগুলোর মধ্যে) লাইলাতুল 


৪৪ সহীহ বুখারী ও মুসলিম । 
৪ তিরমিযী, হাদীস নং ৩৫১৩। [সম্পাদক] 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯ ৯৭ 5 


কদর হওয়ার ব্যাপারে বেশি সম্ভাবনাময় । যেমনটি আমরা এ ব্যাপারে 
নির্দেশ করে এমন হাদীসগুলো উল্লেখ করেছি। 
পঞ্চমত: আর বিদ'আত কাজসমূহ, তা কখনই রমযান বা রমযানের 
বাইরে কোনো সময়েই জায়েয নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে, তিনি বলেছেন, 

(১) 5৬5 এ ০০৪) ৩1১৯ ১০০ ও sl 
“যে আমাদের এই বিষয়ে (শরী'আতে) নতুন কিছু প্রবর্তন করল যা 
এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত ”% 
অন্য এক বর্ণনায় আছে, 

(১১ ১8 bl ade ০০৯ 9০০ ০৮ ০৭। 

“যে কোনো কাজ করল যা আমাদের বিষয়ের (শরী'আতের) অন্তর্ভুক্ত 
নয়, তা প্রত্যাখ্যাত।5:” 
আর রমযানের কিছু নির্দিষ্ট রাতে অনুষ্ঠান উদযাপনের ব্যাপারে কোনো 
ভিত্তি আমাদের জানা নেই। সবচেয়ে ভালো পথ-নির্দেশনা হচ্ছে 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং সবচেয়ে 
খারাপ বিষয় হচ্ছে শোরী“আতে) নতুন প্রবর্তিত বিষয়সমূহ (বিদ'আত)। 
আর আল্লাহই তাওফীকদাতা। 
গবেষণা ও ফাতওয়া ইস্যুকারী আল-লাজনাহ আদ-দায়েমাহ (১০/৪১৩) 
ইসলাম কিউ.এ 


% সহীহ বুখারী, হাদীস নং ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮, তবে মুসলিমের 
বর্ণনায় রয়েছে ০, ৮ [সম্পাদক] 
” সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
47 হি ৯১৯৮ 4 


পক্ষে সম্ভব নয় 
ফাতওয়া নং ৫০৬৯৩ 
প্রশ্ন: অন্য কোনো রাত্রিতে না আদায় করে শুধু মাত্র লাইলাতুল কদরের 
রাত্রিতে তাহাজ্জুদ এর সালাত আদায়ের ব্যাপারে বিধান কি? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
প্রথমত: লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদাত করার মহান ফযীলাতের 
ব্যাপারে দলীল রয়েছে । আমাদের রব বলেছেন, 
[Yr DO Hb S25 HL 
আয়াত: ৩] 
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(435 95456 UT Gat (53০9 31১5 গর FG So) 
“যে ব্যক্তি ঈমান সহকারে ও প্রতিদানের আশায় লাইলাতুল কদরের 
রাত্রিতে কিয়াম করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া 
হবে ।”** 
আল্লাহ তা'আলা বলেছেন, 
১৪৪ ILS 9১৩্রা ধুর ৩৮ ডে © HLL ওএগডু) 
৫00 ১ ৩৩০৮) ১৯৮৩5 ৫১৩ SAIN IH ৩৮ af 
[০-১:)--)] ধা 8৮ ও 


92 সহীহ বুখারী, হাদীস নং ১৯০১; সহীহ মুসলিম মুসলিম, হাদীস নং ৭৬০। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০ ৯৯ ক 


“নিশ্চয় আমরা একে লাইলাতুল কদরে নাযিল করেছি এবং আপনি কি 
জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা 
অধিক উত্তম। এতে ফিরিশতাগণ এবং রূহ (জিবরীল ‘আলাইহিস 
সালাম) তাদের রবের অনুমতিক্রমে অবতরণ করেন সকল সিদ্ধান্ত 
নিয়ে। শান্তিময় (বা নিরাপত্রাপূর্ণ) সেই রাত, ফজরের সুচনা পর্যন্ত” 
[সূরা আল-কদর, আয়াত: ১-৫] 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণনা করেছেন, 

(25 ১5658 45961045509 (1১5৪ পু 0৪ 9০৭ 
“যে ঈমান সহকারে ও প্রতিদানের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে 
কিয়াম করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ।”% 
এখানে “ঈমান সহকারে” এর অর্থ: এই রাতের মর্যাদা ও তাতে আমল 
করা, শরী'আতসম্মত হওয়ার ব্যাপারে বিশ্বাস স্থাপন করা। 
আর “প্রতিদানের আশায়” এর অর্থ: আল্লাহ তা'আলার জন্য নিয়্যাতের 
ব্যাপারে ইখলাস (একনিষ্ঠতা) পোষণ করা। 
দ্বিতীয়ত: লাইলাতুল কদর নির্দিষ্ট কোন্‌ রাত তা নিয়ে আলেমদের মাঝে 
এত ভিন্নমত রয়েছে যে তা ৪০-এরও বেশি মতামত পর্যন্ত পৌঁছেছে 
যেমনটি “ফাতহ আল-বারী'-তে উল্লেখ হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে সঠিক 
মতটি হলো তা রমযানের শেষ দশকের বিজোড় রাতের কোনো একটি ৷ 


93 সহীহ বুখারী, হাদীস নং ১৯০১; সহীহ মুসলিম, হাদীস নং ৭৬০। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০০ পে |- 


ওয়াসাল্লাম বলেছেন, 

005 Se NN এ ১391 9550 5 
“লাইলাতুল কদর রমযানের শেষ দশকের বিজোড় রাতে অনুসন্ধান 
কর।”% 
ইমাম বুখারী এই হাদীসটিকে (রমযানের) “শেষ দশকের বিজোড় রাতে 
লাইলাতুল কদর অনুসন্ধান’ নামক অধ্যায়ে অন্তর্ভূক্ত করেছেন। 
এই রাতটি নির্দিষ্ট কোনো দিনে তা অপ্রকাশিত রাখার পেছনে হিকমাহ 
(রহস্য) হলো মুসলিমদেরকে রমযানের শেষ দশকের সবগুলো রাতেই 
ইবাদাত, দো'আ ও যিকির করার ব্যাপারে তৎপর হতে সক্রিয় করানো। 
একই হিকমাহ-এর কারণে জুমু'আর দিনে ঠিক কোনো সময়টিতে 
দো'আ কবুল করা হয় তাও নির্দিষ্ট করে বলা হয় নি এবং আল্লাহ 
তা'আলার সেই ৯৯ টি নামও নির্দিষ্ট করে বলা হয় নি, যে সম্পর্কে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(| 0251912০132 

“যে তা (৯৯ টি নাম) গণনা করবে, [অর্থাৎ (১) মুখস্ত করবে, (২) এর 
অর্থ বুঝবে, (৩) সে অনুযায়ী আমল করবে] সে জান্নাতে প্রবেশ 
করবে।”% 
হাফিয ইবন হাজার রহ. বলেছেন, “তার (ইমাম বুখারীর) বক্তব্য 
অধ্যায়: রমযানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর 


% সহীহ বুখারী, হাদীস নং ২০১৭; সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৯। 
95 সহীহ বুখারী, হাদীস নং ২৭৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ২৬৭৭। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০১ ০ |- 


অনুসন্ধান’ এই পাঠ থেকে রমযান মাসেই যে লাইলাতুল কদর হওয়ার 
সম্ভাবনা প্রবল এই ইঙ্গিত পাওয়া যায়। এরপর এর (রমযানের) শেষ 
দশকে এবং এরপর এর (শেষ দশকের) বিজোড় রাতগ্তলোর যে কোনো 
একটিতে ৷ তবে সুনির্দিষ্ট কোনো রাতে নয়। এই সংক্রান্ত একাধিক 
বর্ণনা থেকে আমরা অনুরূপ ইঙ্গিত পাই।”*% 

তিনি আরও বলেছেন, “আলেমগণ বলেন, এই রাতটির নির্দিষ্ট তারিখ 
গোপন রাখার পেছনে হিকমাহ হলো মানুষ এটি পাওয়ার জন্য চেষ্টা 
সাধনা করবে তবে নির্দিষ্ট তারিখ জানা থাকলে মানুষ শুধু সেই রাতেই 
ইবাদাত সীমাবদ্ধ রাখত যেমনটি এর আগে ব্যাখ্যা করা হয়েছে জুমু'আর 
দিনের (দো'আ কবুলের) সুনির্দিষ্ট সময়ের (অজানা থাকার) ব্যাপারে ৷” 
তৃতীয়ত: এই মতের ভিত্তিতে কারো পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয় 
কোনো নির্দিষ্ট রাতটি ‘লাইলাতুল কদর'। বিশেষ করে যখন আমরা 
জানি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোনো রাত তা 
জানিয়েছেন যে, আল্লাহ তা'আলা এই জ্ঞান উঠিয়ে নিয়েছেন। 
উবাদাহ ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “লাইলাতুল কদর"-এর ব্যাপারে খবর 
দিতে বের হলেন, (এ সময়) মুসলিমদের মধ্যে দু ব্যক্তি বিবাদে লিপ্ত 
হলো। তিনি বললেন: 


9% ফাতহুল বারী (৪/২৬০)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০২ ০৪,|- 


ঠা ৬: 455 8১৬০ ১৬ ৪93 40 9 মুত ৫2৭ ৬৫৪ ও 
4০৮39 ED ES BL sl 1০195 ৩৯৬০৫ 
“আমি আপনাদেরকে ‘লাইলাতুল কদর’-এর ব্যাপারে খবর দিতে বের 
হয়েছিলাম, কিন্তু অমুক এবং অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হলো, এরপর 
তা (সেই জ্ঞান) উঠিয়ে নেওয়া হলো, আশা করি তা আপনাদের জন্য 
বেশি ভালো হয়েছে, আপনারা তা সপ্তম (২৭ তম), নবম (২৯ম) এবং 
পঞ্চমে (২৫ম তারিখে) অনুসন্ধান করুন।”” 
ফাতওয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেন, “রমযান মাসে 
নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করার জন্য 
সুস্পষ্ট দালীলের প্রয়োজন। তবে অন্যান্য রাতের চেয়ে শেষ দশকের 
বিজোড় রাতগুলোর কোনো একটিতে হওয়ার সম্ভাবনা বেশি আর (এর 
মধ্যে) সাতাশ তম রাতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, যার ইঙ্গিত 
পাওয়া যায় বিভিন্ন হাদীসসমূহে যা আমরা পূর্বে উল্লেখ করেছি” 
তাই নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা 
একজন মুসলিমের জন্য উচিৎ নয়। কারণ, এতে এমন ব্যাপারে দৃঢ় 
নিশ্চয়তা পোষণ করা হয়, যে ব্যাপারে দৃঢ় নিশ্চয়তা পোষণ করা সম্ভব 
নয়। আর এতে অনেক কল্যাণ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। হতে 
পারে এটি ২১তম রাতে অথবা ২৩তম রাতে অথবা ২৯তম রাতে। তাই 
সে যদি শুধু ২৭তম রাতে কিয়াম করে তবে তার থেকে অফুরন্ত কল্যাণ 


9 সহীহ বুখারী, হাদীস নং ৪৯ 
9 ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ লিল বুহুস আল-ইলমিয়্যাহ ওয়াল ইফতা 
(১০/৪১৩) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
1 ৯১১০৩ ০৪ 11- 


ছুটে যেতে পারে, আবার হতে পারে সে এই মুবারাক রাত হারিয়ে 

ফেলতে পারে। 

সুতরাং একজন মুসলিমের উচিৎ গোটা রমযান জুড়েই আনুগত্য ও 

ইবাদাতের কাজে সর্বোচ্চ সাধনা চালানো, আর শেষ দশকে সে ব্যাপারে 

বেশি তৎপর হওয়া। এটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

আদর্শ। 

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, 

EE A CE ০95 5 2 55519 cls পুতি ক Le EASE) 
(4051 

“(রমযানের শেষ) দশ রাত্রি শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম কোমর বেঁধে নামতেন, তিনি নিজে তাঁর রাত জাগতেন 

(ইবাদতের মাধ্যমে) এবং তাঁর পরিবারবর্গকে জাগাতেন (ইবাদতের 

জন্য)।”” 

এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


99 সহীহ বুখারী, হাদীস নং ২০২৪; সহীহ মুসলিম, হাদীস নং ১১৭৪। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০৪ পে 1|- 


ই“তিকাফের মূল আদর্শ, কেন মুসলিমরা এই সুন্নাহ ছেড়ে দিয়েছে? 
ফাতওয়া নং ৪৯০০৭ 

প্রশ্ন: কেন মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হওয়া 
সত্ত্বেও ই“তিকাফ ছেড়ে দিয়েছে? আর ই“তিকাফের মূল লক্ষ্যই বা কী? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য 

প্রথমত: ইতিকাফ হলো মুআকৃদা সুন্নাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নিয়মিত পালন করতেন। 

এর শরী'আতসম্মত হওয়ার ব্যাপারে দলীলগ্তলো দেখুন (৪৮৯৯৯) 
প্রশ্নের উত্তরে । 

আর এই সুন্নাহ তো মুসলিমদের জীবন থেকে হারিয়েই গেছে (সে 
ব্যতীত যাকে আমার রব দয়া করেছেন) এর অবস্থা সে সুন্নাহগুলোর 
মতই যা মুসলিমরা একেবারেই ত্যাগ করেছে বা একেবারে ত্যাগ করার 
পথে। 

আর এর কিছু কারণ রয়েছে। যেমন, 

১. অনেকের মনে ঈমানের দুর্বলতা । 

২. দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসের প্রতি অত্যধিক মাত্রায় 
ঝুঁকে পড়া। যার কারণে তারা অল্প সময়ের জন্য হলেও এসব থেকে 
দূরে থাকতে অক্ষম । 

৩. অনেক মানুষের মনে জান্নাত লাভের আকাজঙ্ষার অভাব এবং 
সামান্য কষ্টও সহ্য করতে চায় না যদিও তা আল্লাহ তা'আলার সন্তুষ্টির 
জন্য হোক না কেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
8১১০৫০৪ 1|- 


যে জান্নাতের মহান মর্যাদা ও তার সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে জানে, সে তার 
জন্য তার সবচেয়ে মুল্যবান সম্পদ কুরবান করে হলেও তা লাভের 
চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
EE NEE BL GY 
“নিশ্চয় আল্লাহর পণ্য অত্যন্ত মূল্যবান, আর নিশ্চয় আল্লাহর পণ্য হচ্ছে 
জান্নাত ।৷”'% 
8. অনেকের মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 
ভালোবাসা শুধু মৌখিকভাবে সীমাবদ্ধ থাকা, বাস্তব তথা কর্মগত দিকে 
তার কোনো প্রয়োগ না থাকা। অথচ এ ভালোবাসার বাস্তব চিত্র হচ্ছে 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিভিন্ন দিক 
বাস্তবায়ণ করা । আর সে সুন্নাতসমূহের একটি হলো ই“তিকাফ। আল্লাহ 
বলেছেন, 
KS BIE 5৩৪০৯০৪৩১৮০ SH SE 
[১:13] © 5S 2 
জন্য, যে আল্লাহ ও শেষ দিবসের আশা করে এবং আল্লাহকে বেশি 
বেশি স্মরণ করে।” [সুরা আল-আহ্যাব, আয়াত: ২১] 


100 তিরমিযী এবং আল-আলবানী একে সহীহ বলে আখ্যায়িত করেছেন (২৪৫০)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০৬০ 1|- 


“এই সম্মানিত আয়াতটি রাসূলুল্লাহর সকল কথা, কাজ ও অবস্থা 
(সুন্নাহ) সর্বাবস্থায় অনুসরণের ব্যাপারে একটি মহান নীতি ৮19: 
পূর্ববর্তী সাহাবী, তাবি'ঈ ও আতবা“উত তাবি“ঈগণের অনেকে মানুষদের 
ইতিকাফ ছেড়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন, যেখানে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়মিত করেছেন। 

“এটি খুবই আশ্চর্যজনক যে, মুসলিমরা ইতিকাফ ত্যাগ করেছে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে প্রবেশ করার পর থেকে 
আল্লাহ তাঁকে মৃত্য দান করা পর্যন্ত তিনি ইতিকাফ ত্যাগ করেন নি।” 
দ্বিতীয়ত: যে ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নিয়মিতভাবে পালন করেছেন, তা হলো রমযান মাসের শেষ দশ দিনে । 
এই কয়টি দিন সত্যিকার অর্থে একটি ইনটেনসিভ শিক্ষামূলক কোর্সের 
ন্যায় যার ইতিবাচক তড়িৎ ফসল একজন মানুষের জীবনে ই'তিকাফের 
দিন ও রাতগুলোতেই পরিলক্ষিত হয়। আর এর আরও ইতিবাচক 
আগামী দিনগুলোতে ৷ 

তাই আমাদের মুসলিম সমাজে কতই না প্রয়োজন এই সুন্নাহকে 
উজ্জীবিত করা এবং সঠিক পন্থায় তা প্রতিষ্ঠা করা, যার ওপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ ছিলেন। 


101 ইবন কাসীর (৩/৭৫৬)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১০৭০ |- 


মানুষের এই গাফিলতি ও উম্মাতের এই ফাসাদের সময় যারা সুন্নাহকে 
আকড়ে ধরে আছে, তাদের পুরষ্কার কতই না মহান হবে! 
তৃতীয়ত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ই“তিকাফের মূল লক্ষ্য 
ছিল, লাইলাতুল কদরের খোঁজ করা । 
ইমাম মুসলিম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা 
23৩50 ৬ এ 2 SE নও গতি SS এ ৫৮০ & 
(৬৬ ৬) GL FE (০৬০ ২ ভি ES TS 35991 SEE 
2527 of মুহা Eo ও ৬ 52 পেল S50 00. 50s 
(45153 5০ 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের প্রথম দশ দিন 
ই'তিকাফ করেছিলেন। এরপর তিনি মাঝের দশ দিন তুকী কুব্বাহ-তে 
(এক ধরণের ছোট তাঁবুতে) ইতিকাফ করেছিলেন যার দরজায় একটি 
কার্পেট ছিল। বর্ণনাকারী বলেন, তিনি (রাসূলুল্লাহ) তাঁর হাত দিয়ে 
কার্পেটটিকে ক্ুব্বাহর এক পাশে সরিয়ে দিলেন। এরপর তাঁর মাথা 
বের করে লোকদের সাথে কথা বললেন, তারা (উপস্থিত লোকেরা) 
তাঁর (রাসূলের) কাছে আসলেন। অতঃপর তিনি (রাসূলুল্লাহ) বললেন, 
ELENA ৪৪৪৭ 25 HAN ০৬ all INN Gish LSE Sh 
SES IES Se CS ALDI I J ওলা 
(2৫. 21288 
“আমি প্রথম দশ দিন ই“তিকাফ করেছি, এই রাতের (লাইলাতুল 
কদরের) খোঁজে, এরপর মাঝের দশ দিন ইতিকাফ করেছি, এরপর 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১০৮ ০ |- 


আমার কাছে এসে বলা হলো: “এটি শেষ দশকে’। সুতরাং আপনাদের 
মাঝে যে ইতিকাফ করতে পছন্দ করে/চায়, সে যাতে ইতিকাফ 
করে ।” এরপর লোকেরা তাঁর সাথে ইতিকাফ করলেন ।1 
এই হাদীসে কিছু শিক্ষণীয় দিক রয়েছে: 
১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ই'তিকাফের মূল লক্ষ্য 
ছিল লাইলাতুল কদরের খোঁজ করা, আর সেই রাতে কিয়াম করা ও 
তা উজ্জীবিত করার জন্য প্রস্তুতি নেওয়া। আর তা হলো এই রাতের 
মহান ফযীলতের কারণে । আর আল্লাহ তা'আলা বলেছেন, 
[প:১-৩]]€ 2585 লা ওসি II 9 
“লাইলাতুল কদর হাজার মাস থেকেও উত্তম।” [সূরা আল-কদর, 
আয়াত: ৩] 
২. এর (এই রাতের) সময়সীমা জানার আগে তা খোঁজার ব্যাপারে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কঠোর পরিশ্রমে লিপ্ত 
হওয়া ৷ তিনি শুরু করেন প্রথম দশ দিনে, এরপর মাঝের দশ দিনে, 
এরপর মাসের শেষ পর্যন্ত চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না তাঁকে জানানো 
হয় যে, তা (লাইলাতুল কদর) শেষ দশকে । আর এ হলো লাইলাতুল 
কদরের খোঁজে এক সর্বাত্মক সাধনা। 
৩. সাহাবীগণের রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ 
করা কারণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 
ই“তিকাফ শুরু করে মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত রেখেছিলেন, আর 


102 সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৭ । 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৯১১০৯০ )|- 


তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তাদের 
পূর্ণাংগভাবে অনুসরণের কারণে । 

8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের, তাঁর সাহাবীগণের প্রতি 
ভালোবাসা ও দয়া ৷ ই‘তিকাফের কষ্টের কথা তাঁর জানা ছিল বলে তিনি 
তাদের (সাহাবীদের) তাঁর সাথে ইতিকাফ চালিয়ে যাওয়া অথবা বের 
হয়ে যাওয়ার ইখতিয়ার দিয়েছিলেন, বলেছিলেন: 

“তরাং আপনাদের মাঝে যে ইতিকাফ করতে পছন্দ করে/চায়, সে 
যেন ই'তিকাফ করে।” 

এছাড়াও ই“তিকাফের অন্যান্য উদ্দেশ্য রয়েছে। যেমন, 

১। মানুষের থেকে যথাসম্ভব আলাদা হয়ে আল্লাহর সান্নিধ্যে একা হয়ে 
যাওয়া ৷ 

২. আল্লাহ তা'আলার প্রতি সর্বাত্মকভাবে মনোনিবেশ করে 
আত্মশুদ্ধিকরণ । 

৩. সালাত আদায়, দো'আ করা, যিকির পাঠ, কুরআন তিলাওয়াতের 
মাধ্যমে ইবাদাত করার জন্য সম্পূর্ণভাবে লেগে যাওয়া । 

৪. নাফসের কু-প্রবৃত্তি ও কামনা বাসনা যা সাওমের ওপর প্রভাব ফেলে 
তা থেকে সাওমকে রক্ষা করা। 

৫. দুনিয়াবী মুবাহ বিষয়সমূহ ভোগ কমিয়ে দেওয়া এবং তার 
অধিকাংশের ব্যাপারে সামর্থ্য থাকা সত্তেও ভোগ করার ক্ষেত্রে যুহদ বা 
কৃচ্ছতা অবলম্বন করা। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১০ ঠ |. 


দেখুন, আব্দুল লাত্বীফ বালতুব-এর ‘ইতিকাফ শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি’ 
গ্রন্থটি ৷ 
ইসলাম কিউ.এ 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
লজ পে -_ 


ই“তিকাফের সর্বনিম্ন সময়সীমা 
ফাতওয়া নং ৪৯০০২ 
প্রশ্ন: ই'তিকাফের সর্বনিম্ন সময় কত? আমি কি অল্প কিছু সময়ের জন্য 
ইতিকাফ করতে পারি নাকি একসাথে কিছু দিনের জন্য ইতিকাফ 
করতে হবে? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
ই“তিকাফের সর্বনিম্ন সময়সীমার ব্যাপারে আলেমগণের মাঝে মতভেদ 
রয়েছে। 
অধিকাংশ আলেমগণের মতে ই“তিকাফের সর্বনিম্ন সময় এক মুহূর্তের 
জন্যও হতে পারে । আর এটি ইমাম আবু হানীফা, ইমাম শাফে'ঈ ও 
ইমাম আহমাদের মত ।19) 
অধিকাংশ (আলেমগণ) যে মত তাকিদের সাথে পোষণ করেন এবং 
এটিই সঠিক মত যে এর জন্য মসজিদে অবস্থান শর্ত (অর্থাৎ ইতিকাফ 
মসজিদে হতে হবে) এবং তা বেশি বা অল্প সময়ের জন্য হতে পারে, 
কিছু সময় বা মুহূর্তের জন্যও” 194 
আর এ ব্যাপারে তারা বেশ কয়েকটি দলীল দিয়েছেন: 
১. ই'তিকাফের শাব্দিক অর্থ অবস্থান করা যা দীর্ঘ বা সংক্ষিপ্ত সময়ের 
জন্য হতে পারে । আর শরী'আতে এমন কোনো দলীল পাওয়া যায় না, 
যা কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। 


103 দুররুল-মুখতার (১/৪৪৫), আল-মাজমূ' (৬/৪৮৯), আল-ইনসাফ (৭/৫৬৬)। 
104 আল-মাজমু” (৬/৫১৪)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১১২০ )|- 


ইবন হাযম বলেছেন, “ই“তিকাফ আরবদের ভাষায়-অবস্থান করা। তাই 
আল্লাহ তা'আলার মসজিদে তাঁর নৈকট্য লাভের আশায় যে কোনো 
অবস্থানই হলো ই‘তিকাফ.........সময়সীমা কম হোক বা বেশি হোক, 
যেহেতু কুরআন ও সুন্নাহ নির্দিষ্ট কোনো সংখ্যা বা সময় নির্ধারণ 
করেনি” ।105 

২. ইবন আবী শাইবাহ, ইয়া'লা ইবন উমাইইয়াহ রহ. থেকে বর্ণনা 
করেছেন যে তিনি বলেছেন, “আমি মসজিদে 'সা'আহ' বা কিছু সময় 
অবস্থান করি আর আমি ইতিকাফ করার জন্যই অবস্থান করি।” এটি 
দ্বারা ইবন হাযম-আল-মুহাল্লা'-তে (৫/১৭৯) দলীল পেশ করেছেন। 
হাফিয ইবন হাজার “ফাতহুল বারী'-তে তা উল্লেখ করে চুপ থেকেছেন 
(অর্থাৎ কোনো মন্তব্য করেন নি)। 

আর সা'আহ হলো সময়ের কিছু অংশ, বর্তমান পরিভাষায় ব্যবহৃত ষাট 
মিনিটের এক ঘণ্টা নয়। [উল্লেখ্য যে সাম্প্রতিক পরিভাষায় “আরবীতে 
এক ঘণ্টা (৬০ মি.)-কে সা'আহ বলে ৷] 

আলেমগণের মধ্যে কারও কারও মতে এর (ই“তিকাফের) সর্বনিম্ন সময় 
একদিন। এটি ইমাম আবু হানীফাহ'র এক বর্ণনা এবং মালিকী ফিব্কুহী 
মাযহাবে কেউ কেউ এ মত পোষণ করেছেন। 

আর শাইখ ইবন বায বলেছেন, “ই'তিকাফ হলো আল্লাহ তা'আলার 
আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, সময় কম হোক বা বেশি 
হোক। কারণ, আমার জানা মতে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না, 


105 আল-মুহাল্লা (৫/১৭৯)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১১৩০ |- 
যা একদিন, দুই দিন বা এর বেশি কিছু নির্দিষ্ট হওয়ার ব্যাপারে 
নির্দেশনা প্রদান করে। আর তা শরী'আতসম্মত একটি ইবাদাত যদি 
না কেউ নাযর (মান্নত) করে,নাযরের (মান্নতের) দ্বারা তা ওয়াজিব 
হয়ে যায়। আর তা নারী ও পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য ৷” 
ইসলাম কিউ.এ 


106 মাজমূউল ফাতাওয়া (১৫/৪৪১)। 


15101117106) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১১৪০ 1- 


মসজিদে নারীদের ইতিকাফ 
ফাতওয়া নং ৩৭৬৯৮ 
প্রশ্ন: একজন নারীর জন্য রমযানের শেষ দশদিনে ইতিকাফ করা 
জায়েয কি না? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
জায়েয। 
বরং ইতিকাফ নারী এবং পুরুষ উভয়ের জন্যই সুন্নাত এবং উম্মাহাতুল 
মুমিনীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ই'তিকাফ 
করেছেন এবং তিনি মারা যাওয়ার পরও ইতিকাফ পালন করেছেন। 
(সহীহ বুখারী, হাদীস নং ২০২৬; সহীহ মুসলিম, হাদীস নং ১১৭২), 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 
থেকে বর্ণনা করেছেন যে: 
389 SS 9৩০০ be SGU ASE SE নু পুতি Po ভাত 

52532227508 28 

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাঁকে মৃত্যু দানের আগ 
স্ত্রীগণ ই'তিকাফ পালন করতেন।” 
'আউন আল-মা'বৃদ গ্রন্থে বলা আছে “এতে দলীল পাওয়া যায় যে 
ই“তিকাফের ক্ষেত্রে নারীরা পুরুষদের সমতুল্য।” 
শাইখ 'আবদুল-আযীয ইবন বায বলেছেন, 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
Meas) 


ইতিকাফ নারী এবং পুরুষ উভয়ের জন্য সুন্নাত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে, তিনি রমযানে 
ই'তিকাফ পালন করতেন এবং সবশেষে তাঁর ই'তিকাফ শেষ দশদিনে 
স্থির হয় এবং তাঁর কিছু স্ত্রীগণও তাঁর সাথে ইতিকাফ পালন করতেন। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (মৃত্যুর) পর তাঁর স্ত্রীগণ 
ইতিকাফ পালন করতেন। আর ই'তিকাফের জায়গা হচ্ছে 
মসজিদসমূহে, যেখানে জামা'আতের সালাত আদায় করা হয়।” 
(ইন্টারনেটে শাইখ ইবন বাষের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।) 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১১৬০ |- 


একজন নারীর জন্য তার ঘরে ই'তিকাফ করা শুদ্ধ নয় 
ফাতওয়া নং ৩৭৯১১ 
প্রশ্ন: একজন নারীর জন্য ঘরে ই'তিকাফ করা জায়েয কিনা? সে কী 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
ইতিকাফ শুধুমাত্র মসজিদে করা বৈধ। কারণ, আল্লাহ তা'আলা 
বলেছেন, 

[১45০511১৭০৩ ৩১৪৩০ 2৭5 Shit V5) 

“আর যতক্ষণ তোমরা ই“তিকাফরত (দুনিয়াবী কাজ থেকে বিরত থেকে 
নিজেকে ইবাদত ও প্রার্থনার জন্য মসজিদের ভিতর সীমাবদ্ধ রাখা) 
অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিলিত 
হয়ো না।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৭] 
এই হুকুম পুরুষ ও নারী উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য। 
ইবন কুদামাহ বলেছেন, 
“একজন নারী সব মসজিদে ইতিকাফ করতে পারে এবং সে মসজিদে 
জামা‘আতে সালাত আদায় করতে হবে এমন কোনো শর্ত নেই। কারণ, 
এটি (জামা“আতে সালাত আদায়) তার জন্য বাধ্যতামূলক নয়।”1 আর 
ইমাম শাফে'ঈ এই মত পোষণ করেছেন। 
নারীর জন্য তার ঘরে ইতিকাফ করার বিধান নেই। কারণ, আল্লাহ 
বলেছেন, 


107 আল-মুগনী (8/8৩৪)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
-___ 8 লু | ৯১ ১১৭ ০412 


[WY 5014১ ৩৯ 5 ৪১১৯৫ ২ 
“আর যতক্ষণ তোমরা ই“তিকাফরত (দুনিয়াবী কাজ থেকে বিরত থেকে 
নিজেকে “ইবাদত ও প্রার্থনার জন্য মসজিদের ভিতর সীমাবদ্ধ রাখা) 
অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিলিত 
হয়ো না।” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৭] 
এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ তাঁর কাছে 
দিয়েছিলেন’ 
ইমাম নববী বলেছেন, “পুরুষ এবং নারী উভয়ের জন্য মসজিদের 
বাইরে ইতিকাফ করা শুদ্ধ নয়।”15 
এটি “আশ-শারহ আল-মুমতি”” (৬/৫১৩) তে শাইখ ইবন উসাইমীন 
এই মতই পোষণ করেছেন। 
আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


108 ‘আল-মাজমূ* (৬/৪৮০)। 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৮ ০৪ )|- 


যাকাতুল ফিতর - এর পরিমাণ এবং তা আদায় করার সময় 
ফাতওয়া নং ৪৯৭৯৩ 
প্রশ্ন: আমরা মরক্কোর একটি সংস্থার সদস্য, বার্সেলোনাতে বাস করি। 
আমরা কীভাবে যাকাতুল ফিতর হিসাব করব? 
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে, 
তিনি মুসলিমদের ওপর যাকাতুল ফিতর ফরয করেছেন, আর তা হলো 
এক সা* খেজুর বা এক সা জব এবং তিনি সালাতের জন্য অর্থাৎ 
ঈদের (ফিতরের) সালাতে বের হওয়ার আগে তা আদায় করতে আদেশ 
করেছেন। আবু সা“ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেছেন, 
৮১5০6১০9৭৩৮ bs Elo গুড Hl Lo ভগ ১৩ ৬৮৪ ৫ 
5 ৩৪16৩৩ 01০225 ৩০০৩০ 
“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তা (যাকাতুল 
ফিতর) খাদ্যদ্রব্য থেকে এক সা" বা খেজুর থেকে এক সা বা জব 
থেকে এক সা বা কিসমিস থেকে এক সা" হিসেবে দিতাম।”10% 
একদল আলেম এই হাদীসে ব্যবহৃত ‘খাদ্যদ্রব্য’ শব্দটির ব্যাখ্যায় 
বলেছেন যে, তা হলো গম (বুর/কামহ)। 
আবার অনেকে এর ব্যাখ্যায় বলেছেন যে এর উদ্দেশ্য হলো সে দেশের 
অধিবাসীগণ যা খায় তা গম, ভুট্টা, পার্ল মিলেট (pearl millet) বা 


109 সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৭ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
7 জ ৮১1 ক 


এছাড়া অন্য যাই হোক না কেন- আর এটি সঠিক মত ৷ কারণ যাকাত 
হলো দরিদ্রদের প্রতি ধনীদের সহানুভূতি, আর তার (যাকে যাকাত 
দেওয়া হয়) দেশের খাদ্যদ্রব্য নয় এমন কিছু দিয়ে সহানুভূতি প্রকাশ 
করা একজন মুসলিমের ওপর ওয়াজিব নয়। আর এতে সন্দেহ নেই 
যে, চাল- হারামাইনের দেশের (সউদি আরবের) প্রধান খাদ্য, এক উত্তম 
ও মুল্যবান খাদ্য হিসেবে বিবেচিত যা বার্লি থেকে উত্তম, যে (বোর্লি) 
হাদীসের পাঠে (মতনে) যথেষ্ট বলে উল্লেখ হয়েছে। তাই এ থেকে 
জানা গেল যে, চাল দিয়ে যাকাতুল ফিতর আদায় করায় কোনো দোষ 
নেই। 

ওয়াজিব হলো সকল প্রকার খাবারের এক সা: অর্থাৎ নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়া সাল্লামের হিসাব অনুযায়ী এক সা‘ (যোকাতুল ফিতর) 
আদায় করা। আর এর পরিমাপ হলো স্বাভাবিক দুই পূর্ণ হাতের চার 
মুঠো, যেমনটি আছে আল-কামূস ও অন্যান্য অভিধানে ওজনের হিসাবে 
তা ৩ কিলোগ্রামের কাছাকাছি। যদি কোনো মুসলিম চাল বা তার 
দেশের খাদ্যদ্রব্য থেকে এক সা" দিয়ে (যাকাতুল ফিতর) আদায় করে, 
তবে আলেমগণের দুই মতের বেশি শক্তিশালী মতানুসারে তা তার জন্য 
যথেষ্ট হবে যদিও বা তা এই হাদীসে উল্লিখিত খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত 
নয়। আর তা ওজনের হিসেবে প্রায় ৩ কিলোগ্রাম দেওয়াতে কোনো 
সমস্যা নেই। 

ছোট-বড়, নারী-পুরুষ, স্বাধীন-দাস সকল মুসলিমের পক্ষ থেকে 
যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর আলেমগণের ইজমা" 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১২০০ |- 


(একমত্য) অনুসারে গর্ভের ভ্রণের পক্ষ থেকে তা আদায় করা ওয়াজিব 
নয়, তবে “উসমান-রাদিয়াল্লাহু আনহু (তা) করেছেন বলে মুস্তাহাব। 
আর ওয়াজিব হলো ঈদের সালাতের আগেই তা আদায় করা, ঈদের 
সালাতের পর পর্যন্ত দেরি করা জায়েয নয়। ঈদের আগে এক বা দুই 
দিন আগে তা আদায় করায় কোনো বাঁধা নেই। তাই এর মাধ্যমে জানা 
যায় যে, তা আদায়ের সময় শুরু হয় আলেমগণের মতামতের সবচেয়ে 
সঠিক মতটি অনুসারে ২৮তম রাতে । কারণ, এই (রমযান) মাস ২৯ 
দিনের হতে পারে আবার ৩০ দিনেরও হতে পারে। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যাকাতুল ফিতর ঈদের এক 
বা দুই দিন আগে আদায় করতেন। 
আর যাকাতুল ফিতর দিতে হবে ফকির ও মিসকীনদের। ইবন 
45019 5810 be SLED EE LANES 045 পভ i (০284৮ BP 
89201 555 ভা Cdl HE 38 7১১৩ ৫3 আহ Ss CAC 
SELB 35 EIS BE 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয 
করেছেন একজন সাওম পালনকারীর অনর্থক কাজ ও অশ্লীলতা হতে 
পবিত্রতাস্বরূপ ও মিসকীনদের জন্য খাওয়ার হিসেবে । যে তা ঈদুল 
ফিতরের সালাতের আগে আদায় করবে, তার পক্ষ থেকে তা কবুল 
যোগ্য যাকাত হিসেবে গণ্য হবে। আর যে তা ঈদুল ফিতরের সালাতের 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১২১ ০ )|- 


পর আদায় করবে, তা সাদাকাহসমূহের মধ্যে একটি বলে গণ্য 
হবে।”"০ 

আর আলেমগণের অধিকাংশের মতে ও দলীলের বিবেচনায় বেশি 
সঠিক মত অনুসারে মূল্য দ্বারা (অর্থ দিয়ে) যাকাতুল ফিতর আদায় করা 
সঠিক নয় বরং ওয়াজিব হলো তা খাদ্যদ্রব্য থেকে আদায় করা; যেমনটি 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ করেছেন এবং 
উম্মাতের অধিকাংশই (উলামা) এ মত প্রকাশ করেছেন। আমরা 
আল্লাহর কাছে চাই যাতে তিনি আমাদের ও সকল মুসলিমদেরকে তাঁর 
দীনের ফিকহ (বুঝ) ও তার ওপর অটল অবিচল থাকার তাওফীক 
দেন, আমাদের অন্তরসমূহ ও কাজকর্মকে শুদ্ধ করেন, তিনি তো 
মহামহিম, পরম করুণাময় 1৮111 

কিলোগ্রামের হিসেবে শাইখ ইবন বায-রহিমাহুল্লাহ-এর মতে যাকাতুল 
ফিত্বরের পরিমাণ-প্রায় ৩ কিলোগ্রাম। 

আর এভাবেই ফাতাওয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ এর পরিমাণ 
নির্ধারণ করেছেন। (৯/৩৭১) 

শাইখ ইবন উসাইমীন রহ. চাল দিয়ে এর পরিমাণ নির্ধারণ করেছেন 
২১০০ গ্রাম (অর্থাৎ ২.১ কিলোগ্রাম) [যেমনটি উল্লেখ আছে “ফাতাওয়া 
আয-যাকাত' (পৃঃ ২৭৪-২৭৬)-এ] 


10 আবু দাউদ, হাদীস নং ১৬০৯ এবং আল- আলবানী একে “সহীহ আবী দাউদ" 
এ হাসান বলে আখ্যায়িত করেছেন। 
111 মাজমূ ফাতওয়া আশ শাইখ ইবন বায (১৪/২০০) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১২২ ০৪ 4 | 


আর এই মতভেদের কারণ হলো, সা" পরিমাণ দ্বারা নির্ধারিত, ওজন 
দ্বারা নির্দিষ্ট নয়। 

তবে আলেমগণ তা ওজন দ্বারা হিসাব নির্ধারণ করেছেন কারণ তা 
হিসাব রাখার ক্ষেত্রে বেশি সহজ ও বেশি বিশুদ্ধ। আর এটি জানা কথা 
যে শস্যের দানার ওজন ভিন্ন ভিন্ন হয়। কারণ, তার কোনোটি হালকা 
আবার কোনোটি ভারী, আবার কোনোটি মাঝারী ওজনের; বরং কখনো 
আবার একই প্রকার শস্যদানার এক সা'-এর ওজনও ভিন্ন ভিন্ন হয়। 
নতুন ফসলের ওজন পুরানো ফসলের ওজন থেকে বেশি হয়। আর 
তাই যদি কেউ সতর্কতাবশত কিছু বেশি আদায় করে, তবে তা বেশি 
নিরাপদ ও উত্তম। 

দেখুন 'আল-মুগনী”, (৪/১৬৮)। এতে ফসলের যাকাতের নিসাবের 
পরিমাণ ওজনের হিসাবে এরূপ উল্লিখিত হয়েছে। 

এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
০:৬৯ হল] 


দুই ঈদের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো 
আদর্শ 

ফাতওয়া নং ৪৯০২০ 

প্রশ্ন: আমি দুই ঈদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

দেখানো আদর্শ সম্পর্কে জানতে চাই। 

উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য। 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাত ঈদগাহে আদায় 

করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত মসজিদে 

আদায় করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। 

ইমাম শাফেঈ 'আল-উম্ম” এ বলেছেন, “আমাদের কাছে এই বর্ণনা 

পৌঁছেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন 

মাদীনার ঈদগাহে যেতেন, তাঁর পরেও সবাই তাই করতেন যদি না তা 

না করার পেছনে কোনো উযর (অজুহাত) থাকত, যেমন বৃষ্টি ইত্যাদি। 

অন্যান্য অঞ্চলের অধিবাসীরাও তাই করতেন মক্কাবাসীরা ব্যতীত।” 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে সুন্দর পোশাক পরে 

দুই ঈদের সালাত আদায় করতে বের হতেন। তাঁর একটি হুল্লাহ (এক 

বিশেষ পোশাক) ছিল, সেটি পরে তিনি দুই ঈদ এবং জুমু'আর সালাত 

আদায় করতে যেতেন। 

হুল্লাহ দুই খণ্ড কাপড় যা একই (জাতীয়) উপকরণে তৈরি। 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “ঈদুল ফিতর-এর সালাত আদায় 

করতে যাওয়ার আগে খেজুর খেতেন এবং তা বিজোড় সংখ্যায় খেতেন। 

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯০১২৪ প্লে 1]. 


এ BU ৬০250 05 5353 los Sle Hl TS এ 4৮ 581 
7544 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ঈদুল ফিতর এর দিন 
সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না, আর তিনি তা বিজোড় 
খ্যায় খেতেন ।”112 

ইবন কুদামাহ বলেছেন, 

HELE BES KYU এপ ৯৩৪৭ ৯053 
“ঈদুল ফিতর -এর দিন তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলা যে মুস্তাহাব, এ 
ব্যাপারে কোনো ভিন্ন মত আমাদের জানা নেই।” 
ঈদুল ফিতরের দিনে সালাত আদায়ের আগেই খেয়ে ফেলার পেছনে 
হিকমাহ হলো কেউ যেন এটি না ভাবে যে সালাত আদায় করা পর্যন্ত 
না খেয়ে থাকা অপরিহার্য 
এটিও বলা হয়ে থাকে যে, (তাড়াতাড়ি খেয়ে ফেলার পেছনে হিকমাহ 
হলো) সাওম ওয়াজিব হওয়ার পর সাওম ভঙ্গ করা ওয়াজিব হওয়ার 
ব্যাপারে আল্লাহ তা'আলা এর আদেশ পূর্ণাঙ্গভাবে অনুসরণের জন্য 
তৎপর হওয়া। 
যদি একজন মুসলিম খেজুর না পায়, তাহলে সে অন্য কোনো কিছু, 
এমনকি পানি দিয়ে হলেও ইফতার করবে যাতে নীতিগতভাবে সুন্নাহ 
অনুসরণ করতে পারে; আর তা হলো, ঈদুল ফিতর-এর সালাতের 
আগে ইফতার করা (কিছু খাওয়া বা পান করা)। 


112 সহীহ বুখারী, হাদীস নং ৯৫৩। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১২৫০ )|- 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন 
ঈদগাহ থেকে ফেরার আগ পর্যন্ত কিছু খেতেন না, এরপর তিনি তাঁর 
জবেহ করা পশুর গোশত থেকে খেতেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি দুই ঈদের 
দিনই গোসল করতেন। 
ইবনুল কাইয়্েম বলেছেন, “এ সম্পর্কে দুইটি দুর্বল হাদীস 
রয়েছে.....তবে ইবন উমার-রাদিয়াল্লাহু আনহুমা যিনি সুন্নাহ 
অনুসরণের ব্যাপারে অত্যন্ত তৎপর ছিলেন, তাঁর থেকে প্রমাণিত যে, 
তিনি ঈদের দিন বের হওয়ার আগে গোসল করতেন ৷” 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় 
করতে হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন। 
ইবন উমার থেকে বর্ণিত, তিনি বলেছেন, 

EU 355 EU YEE 05 পু এ Lo hd ৩6) 
হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন 1৮113 
আর আলী ইবন আবী তালিব থেকে বর্ণিত, তিনি বলেছেন, 

SL এ 6৪ এ মএ।৬০। 

“ঈদের সালাত হেটে আদায় করতে যাওয়া সুন্নাহ।”!£ 


113 ইবন মাজাহ, হাদীস নং ১২৯৫। আল-আলবানী সহীহ ইবন মাজাহ'তে একে 
হাসান বলে আখ্যায়িত করেছেন। 

114 তিরমিযী, হাদীস নং ৫৩০। আলবানী “সহীহ আত-তিরমিযী'-তে একে হাসান 
বলে আখ্যায়িত করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১২৬ ০ 4 1- 


ইমাম তিরমিযী বলেছেন, 
SI FINE TN ৩৯৯ এ ০1 এ ৩০৫) এ ৩0 
28 ৪৯1৫5 ৭ Seog... ls 
“অধিকাংশ আলেমগণ এই হাদীস অনুসরণ করেছেন এবং ঈদের দিনে 
হেঁটে (সালাত আদায়ের জন্য) বের হওয়াকে মুস্তাহাব হিসেবে আখ্যায়িত 
করেছেন ... কোনো গ্রহণযোগ্য ওযর (অজুহাত) ছাড়া যানবাহন ব্যবহার 
না করা মুস্তাহাব।” 
তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে 
পৌঁছতেন, তখন কোনো আযান বা ইক্কামাত বা 'আস-সালাতু 
জামি'আহ' (সালাত শুরু হতে যাচ্ছে) এরূপ না বলেই সালাত শুরু 
করতেন, এগুলোর কোনোটি না করাই সুন্নাহ। 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদের 
আগে বা পরে আর কোনো সালাত আদায় করতেন না। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা-এর আগে সালাত দিয়ে 
শুরু করতেন অর্থাৎ খুতবা পরে দিতেন। 
তদ্রুপ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাতের 
প্রথম রাকাতে তাকবীরে তাহরীমাসহ পরপর সাতটি তাকবীর দিতেন। 
প্রতি দুই তাকবীরের মাঝে কিছু সময় বিরতি নিতেন। দুই তাকবীরের 
মাঝখানে বিশেষ কোনো দো'আ পড়েছেন বলে বর্ণনা পাওয়া যায় না। 
তবে এটি ইবন মাসউদ থেকে বর্ণিত, “তিনি আল্লাহর প্রশং 
করতেন, তাঁর সানা’ (প্রশংসার পুনরাবৃত্তি) পাঠ করতেন এবং নবী 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১২৭ ০ )|- 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত (দো'আ) পাঠ 
করতেন ।” 

ইবন উমার যিনি সুন্নাহ অনুসরণের ব্যাপারে অত্যন্ত তৎপর ছিলেন, 
তিনি প্রতি তাকবীরের সাথে সাথে হাত উঠাতেন। 

তাকবীর শেষ করার পর তিনি কিরাত আরম্ভ করতেন। তিনি সূরা 
আল-ফাতিহা পাঠ করার পর দুই রাকাতের যে কোনো এক রাকাতে 
“কাফ ওয়াল কুরআনিল মাজীদ” (৫০ নং সুরা ক্বাফ) এবং অপর 
রাকাতে “ইক্বতারাবাতিস সা'আতু ওয়ান শাক্কাল ক্কামার” (৬৪ নং সূরা 
আল-কামার) পড়তেন। আবার কখনো “সাব্বিহিস্মা রাব্বিকাল আ'লা” 
(৮৭ নং সুরা আল- আ'লা) ও “হাল আতাকা হাদীসুল গাশিয়াহ” 
(৮৮নং সুরা আল-গাশিয়াহ) পড়তেন। এই দুটিই সহীহ বর্ণনাতে 
পাওয়া যায়। এছাড়া আর কোনো সূরার কথা সহীহ বর্ণনায় পাওয়া যায় 
না। 

কিরাত শেষ করার পর তিনি তাকবীর বলে রুকু করতেন। এরপর 
সেই রাকাত শেষ করে সাজদাহ থেকে উঠে দাঁড়ানোর পর পরপর 
পাঁচটি তাকবীর দিতেন। পাঁচবার তাকবীর দেওয়া শেষ করার পর 
আবার কিরাত আরম্ভ করতেন। সুতরাং তাকবীরই প্রথম জিনিস যা 
দ্বারা তিনি প্রত্যেক রাকাত শুরু করতেন কিরাত শেষ করার পর তিনি 
রুকু করতেন। 

কাসীর ইবন 'আবিল্লাহ ইবন ‘আমর ইবন 'আওফ থেকে ইমাম 
তিরমিযী বর্ণনা করেছেন, তিনি তাঁর বাবা থেকে, তিনি তাঁর দাদা থেকে 
যে, “রাসূলুল্লাহ দুই ঈদের সালাতে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১২৮০ |- 


সাতবার তাকবীর দিতেন এবং অপর রাকাতে কিরাতের পূর্বে পাঁচবার 
তাকবীর দিতেন!” 

ইমাম তিরমিযী বলেছেন: “আমি মুহাম্মাদকে (ইমাম বুখারীকে) এই 
হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তিনি বলেন, ‘এই বিষয়ে এর 
চেয়ে সহীহ আর কোনো বর্ণনা নেই। আর আমিও এই মত পোষণ 
করি” 

আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, 
তখন তিনি ঘুরে সবার দিকে মুখ করে দাঁড়াতেন । সবাই তখন কাতারে 
বসে থাকত। তিনি তাদেরকে উপদেশ দিতেন, অসিয়ত করতেন, 
আদেশ করতেন ও নিষেধ করতেন, কোনো মিশন পাঠাতে চাইলে তা 
পাঠাতেন অথবা কাউকে কোনো আদেশ করতে হলে সে ব্যাপারে 
আদেশ করতেন। 

আর সেখানে কোনো মিষ্বার থাকত না যার ওপর তিনি দাঁড়াতেন এবং 
মাদীনার মিম্বারও আনা হত না; বরং তিনি তাদেরকে মাটির উপর 
দাঁড়িয়েই খুতবা দিতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি 
রাসূলুল্লাহর সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলাম । তিনি খুতবার আগে 
কোনো আযান এবং ইকামাত ছাড়াই সালাত শুরু করলেন। তারপর 
তিনি বিলালের কাঁধে হেলান দিয়ে দাঁড়ালেন। এরপর তিনি আল্লাহকে 
ভয় করার আদেশ দিলেন, আনুগত্য করার ব্যাপারে উৎসাহিত করলেন, 
মানুষদের উপদেশ দিলেন এবং তাদের স্মরণ করিয়ে দিলেন। এরপর 


15 তিরমিযী, হাদীস নং ৫৩৬। [সম্পাদক] 
"6 তিরমিযী, আল-“ইলালুল কাবীর, ১/২৮৮। [সম্পাদক] 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
11686 সা ৮১1 ক 


তিনি মহিলাদের কাছে গেলেন, তাদেরকে আদেশ দিলেন ও তাদেরকে 
(আল্লাহর) বিষয়ে স্মরণ করিয়ে দিলেন।” (সহীহ বুখারী ও মুসলিম) 

আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা-এর দিন ঈদগাহে যেতেন, 
এরপর প্রথমেই সালাত দিয়ে শুরু করতেন, তারপর তিনি উঠে গিয়ে 
লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন, সবাই তখন কাতারে বসে 
থাকত ।”117 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সকল খুৎবা আল্লাহর প্রশং 

দ্বারা শুরু করতেন। এমন একটি হাদীসও পাওয়া যায় না যেখানে বলা 
হয়েছে তিনি দুই ঈদের দুই খুতবা তাকবীর দিয়ে শুরু করতেন। বরং 
সা'দ আল-কুরায থেকে বর্ণিত, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মুআযযিন ছিলেন, তিনি বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দুই খুতবার মাঝখানে তাকবীর পাঠ করতেন আর দুই ঈদের 
খুৎবাতে বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন ।”115 

আলবানী 'দ'ঈফ (দুর্বল) ইবন মাজাহ'-তে একে দ'ঈফ হিসেবে চিহ্নিত 
করেছেন। এই হাদীসটি দ'ঈফ হলেও এতে এমন কোনো ইঙ্গিত পাওয়া 
যায় না যে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুৎবা তাকবীর 
দিয়ে শুরু করতেন। 

এবং তিনি (আলবানী) “তামাম আল-মিন্নাহ'তে বলেছেন, “যদিও এই 
হাদীস ইঙ্গিত করে না যে খুতবা তাকবীর দিয়ে শুরু করা 


117 সহীহ মুসলিম । 
18 ইবন মাজাহ, হাদীস নং ১২৮৭ । 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩০ ০ |. 


শরী'আতসম্মত, তারপরও এটির ইসনাদ দুর্বল এবং এতে এমন 
একজন ব্যক্তি বর্ণনাকারী আছেন যিনি দুর্বল এবং অপরজন যিনি 
অচেনা। তাই একে খুৎবা চলাকালীন সময়ে তাকবীর বলা সুন্নাহ 
হওয়ার ব্যাপারে প্রমাণ হিসেবে ব্যবহার করা জায়েয নয়।” 

ইবনুল কাইয়্েম বলেছেন, “দুই ঈদ ও ইস্তিস্কা’ (বৃষ্টি চাওয়ার সালাত)- 
এর খুৎবা কি দিয়ে শুরু হবে তা নিয়ে আলেমগণ বিভিন্ন মত পোষণ 
করেছেন। কেউ বলেছেন, উভয় (দুই ঈদ ও ইস্তিস্কা’) খুৎবাই তাকবীর 
দিয়ে শুরু হবে এবং কেউ বলেছেন, ইস্তিস্কা-এর খুৎবা ইস্তিগফার (ক্ষমা 
প্রার্থনা) দিয়ে শুরু হবে। আবার কেউ বলেছেন, উভয় খুৎবাই 
(আল্লাহর) প্রশংসা দিয়ে শুরু হবে। 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেছেন: “এটিই সঠিক মত... আর 
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সব খুৎবাই আল্লাহর প্রশংসা 
দ্বারা শুরু করতেন ।” 

আর যারা ঈদের সালাতে উপস্থিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদেরকে বসে খুতবা শোনা বা চলে যাওয়া উভয়েরই 
অনুমতি দিয়েছেন। 

আবদুল্লাহ ইবন আস-সা‘ইব থেকে বর্ণিত, তিনি বলেছেন, 

9:06 DL ৪৪ এজ 05 se hl LS MIS 65 ৭৬৪ 
14535 এ ও ক ৪০495 TES SE ৬ কা ৬৩ ক 
“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাতে 
উপস্থিত ছিলাম। তিনি সালাত আদায় শেষ করে বললেন, “আমরা 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩১ পরে |- 


এখন খুতবা প্রদান করছি, তাই যে চায় বসে খুৎবা শুনতে পারে, আর 
যে চায় সে চলে যেতে পারে ।”11? 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পথ পরিবর্তন 
করতেন। তিনি এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে 
আসতেন। 
জাবির ইবন 'আবদিল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি 
বলেছেন, 

BANS as tH SE Bs পাও এ তত ESE) 
করতেন।”12০ 


ইসলাম কিউ.এ 


119 আবু দাউদ, হাদীস নং ১১৫৫। আলবানী একে ‘সহীহ আবি দাউদে’ সহীহ 
বলেছেন। 
120 সহীহ বুখারী, হাদীস নং ৯৮৬। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১১১৩২০ 1- 


ঈদে যে ভুলগুলো হয় 
ফাতওয়া নং ৩৬৮৫৬ 
প্রশ্ন: দুই ঈদে যেসব ভুলসমূহ এবং খারাপ কাজগুলোর ব্যাপারে আমরা 
মুসলিমদের সতর্ক করবো সেগুলো কী কী? আমরা কিছু কাজ দেখি 
যেগুলো আমরা (দোষ হিসেবে অভিযুক্ত করে) এর বিরোধিতা করি, 
যেমন, ঈদের সালাতের পরে কবর যিরারত করা এবং ঈদের রাতে 
রাত জেগে ইবাদত করা ইত্যাদি । 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
ঈদ ও তার আনন্দ সমাগত হওয়ার সাথে সাথে আমরা কিছু জিনিসের 
ব্যাপারে নির্দেশনা দিতে চাই যেগুলো মানুষ আল্লাহর শরী'আতকে এবং 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে না জেনে করে 
থাকে। যেমন, 
১- ঈদের আগের রাত পুরোটাই ইবাদতের মাধ্যমে উজ্জীবিত করা 
শরী'আতসম্মত এরূপ বিশ্বাস পোষণ করা: 
কিছু মানুষ বিশ্বাস করে যে, ঈদের রাত ইবাদতের মাধ্যমে উজ্জীবিত 
করা শরী'আতসম্মত। এটি এক ধরণের নতুন প্রবর্তিত বিষয় 
(বিদ'আত), যা কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
প্রমাণিত নয়; বরং এটি দুর্বল হাদীসে বর্ণিত হয়েছে, যাতে বলা আছে 
“যে ঈদের রাতে জেগে থাকবে, তার হৃদয় কখনো মারা যাবে না যেদিন 
সব হৃদয় মারা যাবে।” এটি সহীহ হিসাবে প্রমাণিত হাদীস নয়। এটি 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
২১৯৯৯ ৯২২২২ 


বর্ণিত হয়েছে দুইটি ইসনাদের মাধ্যমে, যার একটি হলো জাল বা 
বানোয়াট, আর অপরটি হলো খুবই দুর্বল 21 

জন্য বাছাই করা শরী'আতসম্মত নয়। তবে যার ক্কিয়ামের (তাহাজ্জুদ 
দোষ নেই। 

২- দুই ঈদের দিনে কবর যিয়ারত করা: 

এটি ঈদ উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে সাংঘর্ষিক, যা কিনা আনন্দ, সুখ ও 
উল্লাসের প্রকাশ এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এবং পূর্ববর্তী সাহাবী ও তাবে'ঈগণের আমলের বিরোধী। 
সাধারণভাবে বলা যায় যে, কোনো নির্দিষ্ট দিনে কবরস্থানে যাওয়া এবং 
তাকে একটি উৎসব (ঈদ) বানিয়ে নেওয়ার ব্যাপারে নবীর নিষেধাজ্ঞা 
আছে, যেমনটি আলেমগণ বলেছেন। 

আর এটি কবরসমূহকে উৎসব (ঈদ) হিসেবে গ্রহণ না করা সংক্রান্ত 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নিষেধাজ্ঞার 
আওতায় পড়ে । কারণ, বিশেষ কিছু সময়ে ও পরিচিত কিছু মৌসুমে 
কবর যিয়ারত করা একে ঈদ হিসেবে গ্রহণ করার অর্থে পড়ে, এমনটিই 
আলেমগণ উল্লেখ করেছেন ।'2 


121 দেখুন- আলবানীর “সিলসিলাত আল-আহাদীস আদ-দ'ঈফাহ ওয়াল-মাউদু'আহ” 
(৫২০, ৫২১)। 
122 দেখুন- আলবানীর ‘আহকাম আল-জানাইয ওয়া বিদা'্উহা।' (পৃঃ ২১৯, ২৫৮)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩৪০ )|- 


৩- জামা'আতে সালাত পরিত্যাগ করা এবং ঘুমিয়ে থাকার কারণে 
সালাত ছুটে যাওয়া: 
এটি খুবই দুঃখজনক, আপনি দেখবেন যে কিছু মুসলিমের সালাত ছুটে 
যায় এবং তারা জামা'আতের সাথে সালাত পরিত্যাগ করে। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(১২০ IB SS ৩৭১ ৪১৬] ০৪২89 lig EN gh 
“আমাদের এবং তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে তা পরিত্যাগ 
করবে সে কুফুরী করল।”12 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 
8 ৩ 69:055 2981 2১৩৩০ গঞ। ১০৩ 98834 89৩ এ ও 
EL LS ATE FES LDL এন এ এজ I 9৮95 ৩৮৭ 
০৪ ১38 J 5 ৮6595 ৩ এডি 

৪৫85 

“মুনাফিকদের জন্য ইশা এবং ফাজরের সালাত সবচেয়ে বোবাস্বরূপ। 
তারা যদি জানত তার মধ্যে (কী কল্যাণ) আছে, তবে তারা হামাগুড়ি 
দিয়ে হলেও তাতে (সেই দুই সালাতে) উপস্থিত হত। আর আমি চিন্তা 
করেছিলাম যে, সালাতের আদেশ করব আর তা কায়েম করা হবে এবং 
একজন লোককে আদেশ করব যে লোকদের নিয়ে (ইমাম হিসেবে) 
সালাত আদায় করবে, এরপর আমি আমার সাথে কিছু লোক নিয়ে 


123 তিরমিযী, হাদীস নং ২৬২১; নাসাঈ, হাদীস নং ৪৬৩। আর আলবানী ‘সহীহ 
আত-তিরমিযী'-তে একে সহীহ বলে চিহিন্ত করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩৫ পে |. 


যাবো যাদের সাথে কাঠের বাণ্ডিল থাকবে, সেই সমস্ত লোকদের কাছে 
যারা জামা'আতের সালাতে উপস্থিত হয় নি, এরপর তাদের বাড়িঘরে 
আগুন জ্বালিয়ে দিব।”144 
৪- মুসাল্লাতে (সালাতের স্থানে) রাস্তাঘাট কিংবা অন্য কোনো স্থানে 
পুরুষদের সাথে নারীদের একত্রিত হওয়া আর এসব জায়গায় 
পুরুষদের সাথে তাদের ভিড় জমানো: 
এতে আছে মহা ফিতনাহ ও বড় বিপদ। এ ব্যাপারে ওয়াজিব হলো 
নারী এবং পুরুষ উভয়কেই সতর্কবাণী দেওয়া এবং যতটুকু সম্ভব 
প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া। নারীদের পুরোপুরি চলে 
যাবার আগে পুরুষ ও তরুণদের কখনোই সালাতের স্থান ত্যাগ করা 
উচিৎ নয়। 
৫- কিছু নারীদের সুগন্ধি ও সাজগোজ করে পর্দা ছেড়ে বের হওয়া: 
এই সমস্যাটি চারদিকে ছড়িয়ে পড়েছে এবং কিছু মানুষ এই 
ব্যাপারটিকে খুব হালকা ভাবে নেয়। (এ ব্যাপারে আমরা আল্লাহর 
সাহায্য কামনা করি।) কিছু নারী যখন তারা তারাউয়ীহ (তারাবীহ), 
ঈদের সালাত আদায় অথবা অন্য জায়গায় বের হয় তখন তার সবচেয়ে 
সুন্দর পোশাকটি পরিধান করে এবং সবচেয়ে সুন্দর সুগন্ধি ব্যবহার 
করে (আল্লাহ তাদেরকে হিদায়াত করুন)। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

1050 BS ৩) br bid ৬৩ এ সন জী 


124 সহীহ মুসলিম, হাদীস নং ৬৫১। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩৬০ |. 


“যে নারী সুগন্ধি ব্যবহার করে এবং লোকজনের পাশ দিয়ে এমনভাবে 
যায় যাতে তারা তার সৌরভ পেতে পারে সে একজন ব্যভিচারিণী”।125 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: “রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
0০৩ ৩৯০৯৫ ANDES ৪৩০48 CAST ১এ। ৯৪3৩5 
ও 23201 5৩ 2346 92252 2১35 ৩১৩ ৫৩০০ BCE 2 
1549 US /৮5 ৩০ 5৮016) Sb ৩) ৩৫৫ 3 EGS 
“জাহান্নামীরা দু'টি শ্রেণিতে আছে যাদেরকে আমি দেখি নি। (১) তারা 
এমন মানুষ যাদের কাছে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে যা দিয়ে 
তারা লোকদের মারবে এবং (২) এমন নারী যারা কাপড় পরা সত্ত্বেও 
বিবস্ত্র থাকে, নিজেরাও পথভ্রষ্ট এবং অপরকেও বিপথে পরিচালনা 
করে, তাদের মাথা হেলে যাওয়া উটের কুঁজের ন্যায়। তারা জান্নাতে 
প্রবেশ করবে না এমনকি এর সৌরভও পাবে না, যদিও এর সৌরভ 
এই এই দূরত্ব থেকে পাওয়া যায়।”1 
নারীদের অভিভাবকদেরকে যারা তাদের আশ্রয়ে আছে তাদের ব্যাপারে 
অবশ্যই আল্লাহকে ভয় করা উচিৎ এবং আল্লাহ তাদের ওপর যে কর্তৃত্ব 
করা (এবং ভরণ-পোষণ করার জন্য যে দায়িত্ব) ওয়াজিব করেছেন তা 
যথাযথভাবে সম্পাদন করার ব্যাপারে । কারণ, 


22 
“ক 


[Yt sll] {2x EH 9 এ UL 1692 ঘা, 


15 নাসাঈ, হাদীস নং ৫১২৬; তিরমিযী, হাদীস নং ২৭৮৬। আলবানী “সহীহ আল- 
তারগীব ওয়া আত-তারহীব, (২০১৯) এ একে হাসান হিসেবে উল্লেখ করেছেন। 
12 সহীহ মুসলিম, হাদীস নং ২১২৮। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১৩৭০ )|- 


“পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল এ জন্য যে, আল্লাহ একের ওপর 
অন্যকে প্রাধান্য দান করেছেন এবং এজন্য যে তারা (পুরুষেরা) তাদের 
সম্পদ থেকে খরচ করে।” [সুরা আন-নিসা, আয়াত: ৩৪] 

সুতরাং তাদের (নারীদের অভিভাবকদের) উচিৎ তাদেরকে অবশ্যই 
সঠিক পথে পরিচালিত করা এবং যাতে তাদের জন্য দুনিয়া ও 
আখিরাতে পরিত্রাণ ও নিরাপত্তা থাকে সেদিকে পরিচালিত করা, 
তাদেরকে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে রাখা এবং যাতে 
তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে সেটার প্রতি উৎসাহ যোগানো। 
৬- হারাম গান শোনা; 

বর্তমানে মন্দ কাজগুলির মধ্যে যা চারদিকে ছড়িয়ে পড়েছে তা হচ্ছে 
গান-বাজনা । এগুলো খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এই 
ব্যাপারটিকে হালকা ভাবে নিচ্ছে। এটি এখন টিভি, রেডিও, গাড়ি, ঘরে 
এবং মার্কেটগুলোতে প্রকট রূপ ধারণ করেছে। লা হাওলা ওয়া লা 
কুওওয়াতা ইল্লাবিল্লাহ (কোনো শক্তি ও ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এ 
সব থেকে ফিরানোর)। এমনকি মোবাইল ফোনও এই মন্দ ও খারাপ 
জিনিস থেকে মুক্ত নয়। অনেক কোম্পানি আছে যারা মোবাইল ফোনে 
সর্বাধুনিক মিউজিক টিউন দেওয়ার জন্য প্রতিযোগিতা করে এবং এর 
সাহায্যে সঙ্গীত এখন মসজিদসমূহে প্রবেশ করেছে, (আল্লাহ আমাদের 
রক্ষা করুন)... এটি মহাবিপদ এবং খুবই মন্দ ব্যাপারগুলোর একটি যে 
আল্লাহর ঘরসমূহে (মসজিদসমূহে) আপনি মিউজিক শুনতে পান। প্রশ্ন 
নং (৩৪২১৭) দেখুন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
বক্তব্যের সত্যতা প্রমাণ করে, তিনি বলেছিলেন, 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৩৮ ০ |- 


(৯১০০১ ৮৯৮১ 2A Al oda fll ভন ৩০ sa 
“আমার উম্মাতের মধ্যে কিছু লোক এমন থাকবে যারা ব্যভিচার, রেশম, 
মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল হিসাবে গণ্য করবে।”'* 
প্রশ্ন নং (৫০০০, ৩৪৪৩২) দেখুন । 
তাই একজন মুসলিমের আল্লাহকে ভয় করা উচিৎ এবং তার জানা 
উচিৎ তার ওপর আল্লাহর যে নি'আমাত আছে তার জন্য তার শোকর 
করা কর্তব্য। এটি কখনোই নি'আমাতের শোকর করা নয় যে, একজন 
মুসলিম তার রাব্বের অবাধ্যতা করবে যিনি তার ওপর অসীম নি'আমাত 
বর্ষণ করেছেন। 
একজন ন্যায়পরায়ণ ব্যক্তি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা 
ঈদের আনন্দে মত্ত হয়ে গর্হিত কাজ করছিল, তখন তাদেরকে তিনি 
বললেন: “যদি তোমরা রমযানে ইহসান (ভালো করে) থাকো তাহলে 
এটি সেই ইহসানের শোকর করার কোনো পথ নয়। আর যদি তোমরা 
রমযানে খারাপ করে থাকো, তাহলে রহমানের সাথে যে খারাপ ব্যবহার 
করেছে, সে এমন করতে পারে না।” 
আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 
ইসলাম কিউ.এ 


127 সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯০। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১৩৯০ 1 


তার রোগ হয়েছিল যা থেকে আরোগ্য আশা করা যায় না। কিন্তু 
এরপর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। 

ফাতাওয়া নং ১০৬৪৭৮ 
প্রশ্ন: একজন মহিলাকে ডাক্তাররা তার হৃদরোগ জনিত কারণে সাওম 
পালন করতে নিষেধ করেছিলেন, যা থেকে সুস্থতা আশা করা যায় নি। 
তিনি রমযানে ইফতার করে প্রত্যেক দিনের পরিবর্তে সাথে সাথে 
ফিদইয়াহ আদায় করতেন। এরপর আল্লাহর ইচ্ছায় তার চিকিৎসা 
ব্যবস্থার উন্নতি হয় এবং তাঁর হার্টে ভান্বের সার্জারি করা হয় এবং তা 
সফল হয় আলহামদুলিল্লাহ । তবে তিনি এরপর কিছু সময় ইনটেনসিভ 
কেয়ারে চিকিৎসার অধীনে ছিলেন। এরপর তার অবস্থার উন্নতি হলে 
আল্লাহ তাকে গত রমযানে সিয়াম পালনের তাওফীক দেন। তিনি 
জানতে চাচ্ছেন, যে দিনগুলিতে সাওম ভঙ্গ করেছিলেন, সে ব্যাপারে 
সংখ্যা ১৮০ দিন যা পরপর ছয় বছর এর সমান, নাকি তিনি সে সময় 
সাওমের পরিবর্তে যে ফিদইয়াহ আদায় করেছিলেন তাই তার জন্য 
যথেষ্ট হবে? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য 
“তিনি সাওম ভঙ্গ করায় প্রতিদিনের পরিবর্তে যে ফিদইয়াহ আদায় 
করেছিলেন তা তাঁর জন্য যথেষ্ট। তার সেই মাসগুলোর কাযা করা 
ওয়াজিব নয়। কারণ তিনি মা'যূর, (শরী'আত অনুমোদিত কারণে) সে 
সময় তার ওপর যা ওয়াজিব ছিল তিনি তা করেছেন। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
_________________ | ৯১১৪০ পে 15 


আল্লাহই তাওফীক দাতা। আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ, তাঁর 
পরিবারবর্গ ও সাহাবীগণের ওপর সালাত ও সালাম বর্ষণ করুন।” 
গবেষণা ও ফাতওয়া ইস্যুকারী স্থায়ী কমিটি 

শাইখ আবদুল আযীয ইবন আবদিল্লাহ ইবন বায, শাইখ আবদুর 
রাজ্জাক আফীফী, শাইখ আবদুল্লাহ ইবন গুদাইইয়ান, শাইখ আবদুল্লাহ 
ইবন কু'উদ। 

[ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ লিল বুহুস আল-ইলমিয়্যাহ ওয়া 
আল-ইফতা" (১০/১৯৫,১৯৬)] 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৪১ পে |- 


বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে সাওম পালনে অক্ষম ব্যক্তির 
ফিদইয়াহ-এর পরিমাণ। 

ফাতাওয়া নং ৯৩২৪৩ 
প্রশ্ন: আমার বাবা বার্ধক্য জনিত ও অসুস্থতার কারণে অক্ষম হয়ে পুরো 
রমযান মাসে সাওম ভঙ্গ করেছেন। এরপর সেই সিয়াম এর কাযা 
আদায় না করেই সেই মাসেই মারা যান। তারপর আমরা দরিদ্রদেরকে 
অর্থ দানের মাধ্যমে এর কাফফারা আদায় করি। এরপর জানতে 
পারলাম যে, এই কাফফারা (ফিদইয়াহ) শুধু খাদ্য খাওয়ানোর মাধ্যমেই 
আদায় করতে হয়। আমাদের কি পুনরায় তার পক্ষ থেকে সেই 
কাফফারা আদায় করতে হবে এবং এর পরিমাণ কত? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
প্রথমত: ইমাম মালিক, ইমাম শাফে'ঈ ও ইমাম আহমাদ ইবন হাম্বাল 
এর অনুসারী ফকীহগণের অধিকাংশের মতে অর্থদানের মাধ্যমে 
সাওমের ফিদইয়াহ আদায় যথেষ্ট নয়; বরং ওয়াজিব হলো তা খাদ্য 
দানের মাধ্যমে আদায় করা। 
এর দলীল আল্লাহ তা'আলার বাণী: 

DAE ৪৮৪৭] CSL (৬ LEAS জয়ী 4) 
“আর যারা তা (সিয়াম) পালনে অক্ষম, তারা ফিদইয়াহ হিসাবে মিসকীন 
খাওয়াবে ৷” [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 


2 96555 5৮ ও 955 3 85৫0 820 SE 


1৩৫ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১১৪২০ |. 


“তিনি হলেন অতি বৃদ্ধ, পুরুষ ও নারী যারা সাওম পালনে অক্ষম, তারা 
উভয়ই প্রতিদিনের বদলে একজন মিসকীন খাওয়াবেন 1৮18 

“যখন ডাক্তাররা এই সিদ্ধান্ত দিলেন যে আক্রান্ত রোগের কারণে আপনি 
সাওম পালন করতে পারবেন না এবং তা থেকে সুস্থতা আশাও করা 
যায় না, তখন আপনাকে বিগত ও আগত মাসগুলোর প্রতিদিনের 
পরিবর্তে একজন মিসকীন খাওয়াতে হবে, যার পরিমাণ হলো দেশীয় 
খাদ্যদ্রব্য যেমন খেজুর ইত্যাদি থেকে অর্ধেক সা"। আর যদি আপনি 
(ছুটে যাওয়া) দিনগুলোর সংখ্যায় একজন মিসকীনকে রাতের বা 
দুপুরের খাবার খাওয়ান, তবে তা যথেষ্ট হবে। আর অর্থ দানের মাধ্যমে 
ফিদইয়াহ আদায় করলে তা যথেষ্ট হবে না।”129 

বৃদ্ধ অথবা অসুস্থ ব্যক্তি যার সুস্থতা আশা করা যায় না, তিনি প্রতিদিনের 
পরিবর্তে একজন মিসকীন খাওয়াবেন। এর পরিমাণ দেশীয় খাদ্যদ্রব্য 
যেমন গম অথবা খেজুর অথবা চাল ইত্যাদি এর অর্ধেক সা“ আর তা 
প্রায় ১.৫ কিলোগ্রামের সমান 113০ 

তিনি সব দিনের ফিদইয়াহ মাসের শেষে একবারে আদায় করতে 
পারেন। যেমন, ৪৫ কিলোগ্রাম চাল- তা যদি রেঁধে মিসকীনদের 
দাওয়াত করে খাওয়ানো হয় তবে তা উত্তম কারণ, আনাস রাদিআল্লাহু 
‘আনহু এমনটি করতেন। 


128 সহীহ বুখারী, হাদীস নং ৪৫০৫। 
129 ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ (১০/১৯৮)। 
130 দেখুন- ফাতাওয়া রমযান (পৃ. ৫৪৫)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৪৩০ )|- 


দ্বিতীয়ত: আর আপনারা যদি কোনো আলেমের ফাতওয়ার ওপর ভিত্তি 
আদায় করতে হবে না। 

আর যদি আপনারা কাউকে (না জিজ্ঞেস করে) নিজেরা নিজেরাই তা 
করে থাকেন, তবে সে ক্ষেত্রে ওয়াজিব হবে পুনরায় (খাদ্যের মাধ্যমে) 
তা আদায় করা, যা আপনাদের বাবার জন্য বেশি সাবধানের ও নিরাপদ 
(আল্লাহ তার ওপর দয়া করুন ও তাকে মাফ করুন)। 

আল্লাহই সবচেয়ে ভালো জানেন। 

ইসলাম কিউ.এ 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
8১১৪৪০ |. 


এদের ওপর কি সাওম পালন ওয়াজিব? তাদের কি কাযা আদায় 
আবশ্যক? 

ফাতওয়া নং ৬৫৬৩৫ 
প্রশ্ন: এক শিশু বালিগ হওয়ার আগে রমযানের সাওম পালন করত, 
রমযানে দিনের মাঝে সে বালিগ হলো। তার কি সেই দিনের কাযা 
আদায় করতে হবে? একইভাবে রমযানে দিনের মাঝে একজন কাফির 
ইসলাম গ্রহণ করলে, একজন হায়েযপ্রাপ্ত নারী পবিত্র হলে, পাগল 
ব্যক্তি জ্ঞান ফিরে পায়, মুসাফির ব্যক্তি সাওম ভঙ্গরত অবস্থায় স্বদেশে 
ফিরে আসলে, অসুস্থ ব্যক্তি সুস্থ হলে (যে সেই দিন সাওম ভঙ্গ করে 
ফেলেছিল) এ সমস্ত ব্যক্তিদের কি সেই দিনের বাকি অংশ সাওম 
ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা ও সেদিনের কাযা আদায় করা 
ওয়াজিব? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
প্রশ্নে উল্লিখিত ব্যক্তিদের সবার ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য নয়। এ 
ব্যাপারে আমরা আলেমগণের ভিন্ন মত ও তাদের বক্তব্য সমূহ কিছুটা 
বিস্তারিত আকারে (৪৯০০৮) নং প্রশ্নের উত্তরে উল্লেখ করেছি। 
প্রশ্নে উল্লিখিত ব্যক্তিদের দুটি গ্রুপে ভাগ করা যেতে পারে: 
১) কোনো শিশু যদি বালিগ হয়, কোনো কাফির যদি ইসলাম গ্রহণ 
করে, কোনো পাগল যদি জ্ঞান ফিরে পায়- তবে তাদের সবার হুকুম 
এক, আর তা হলো ওযর (অজুহাত) চলে যাওয়ার সাথে সাথে দিনের 
বাকি অংশে সাওম ভঙ্গকারী সমস্ত কিছু হতে বিরত থাকা ওয়াজিব 
এবং এক্ষেত্রে তাদের সেই দিনের কাযা আদায় করা ওয়াজিব নয়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৪৫ ০1 


২) অপরদিকে হায়েযপ্রাপ্ত নারী যদি পবিত্র হয়, মুসাফির ব্যক্তি স্বদেশে 
এক । এদের সাওম ভঙ্গকারী যাবতীয় বস্তু থেকে বিরত থাকা ওয়াজিব 
নয়। কারণ, তারা বিরত থাকলেও কোনো উপকার পাবে না এবং 
তাদের ওপর সেই দিনের কাযা আদায় করা ওয়াজিব। 

প্রথম ও দ্বিতীয় গ্রুপের মধ্যে পার্থক্য: 

প্রথম গ্রুপের মধ্যে তাকলীফের (দায়িত্বপ্রাপ্ত হওয়ার) শর্ত রয়েছে আর 
তা হলো বালিগ হওয়া, মুসলিম হওয়া ও 'আকুল (বুদ্ধি) সম্পন্ন হওয়া, 
তাই যদি তাদের ক্ষেত্রে শরী'আতসম্মতভাবে দায়িত্বপ্রাপ্ত (মুকাল্লাফ) 
হওয়া প্রমাণিত হয়, তবে তাদের ওপর সাওম ভঙ্গকারী সকল কিছু 
থেকে বিরত থাকা ওয়াজিব এবং তাদের জন্য সেই দিনের কাযা আদায় 
করা আবশ্যক নয়। কারণ, যখন তাদের সাওম ভঙ্গকারী সকল বস্তু 
হতে বিরত থাকা ওয়াজিব ছিল তখন তারা তা থেকে বিরত থেকেছে 
এবং এর আগে তারা সিয়ামের ব্যাপারে মুকাল্লাফ (শরী'আতসম্মতভাবে 
দায়িত্ব) ছিল না। 

অপর দিকে দ্বিতীয় গ্রুপটি সিয়াম এর ব্যাপারে শরী'আত সম্মতভাবে 
দায়িত্বশীল ছিল। তাই তা পালন করা তাদের ওপর ওয়াজিব ছিল, তবে 
শরী'আত অনুমোদিত ওযর (অজুহাত) থাকায় তাদের জন্য সাওম ভঙ্গ 
বৈধ হয়েছিল যেমন হায়েয, সফর, রোগ ইত্যাদি কারণে আল্লাহ তাদের 
জন্য সহজ করে দিয়েছেন এবং তাদের জন্য সাওম ভঙ্গ বৈধ করেছেন। 
তাই তাদের ক্ষেত্রে সেই দিনের সম্মানীয় কর্তব্য পালনের দায়িত্ব চলে 
যায়। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৪৬ ০ )|- 


তাদের ওযরসমূহ (শরী'আত অনুমোদিত অজুহাতসমূহ) রমযানে 
দিনের মাঝে দূরীভূত হলেও তারা সাওম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে 
বিরত থেকে কোনো উপকার পাবে না এবং তাদের রমযানের পর সেই 
দিনের সাওম কাযা করতে হবে। 

শাইখ মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমীন রহ. বলেছেন, “যদি 
কোনো মুসাফির তার দেশে সাওম ভঙ্গরত অবস্থায় ফিরে আসে তবে 
তাঁর জন্য সাওম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা ওয়াজিব নয়, 
সে দিনের বাকী অংশে খেতে ও পান করতে পারে কারণ তার বিরত 
থাকায় কোনো উপকার হবে না। এটি এজন্য যে, তাঁকে সেই দিনের 
কাযা আদায় করতে হবে। এটিই সঠিক মত। 

এটি ইমাম মালিক ও ইমাম শাফে'ঈ-এর মত এবং ঈমাম আহমাদ রহ. 
এর দু'টি বর্ণনার একটি । তবে তার প্রকাশ্যে আহার ও পান করা উচিৎ 
নয় 1 

তিনি আরও বলেন: “কোনো হায়েযপ্রাপ্ত নারী অথবা নিফাসপ্রাপ্ত নারী 
দিনের মাঝে পবিত্র হলে তাদের জন্য সাওম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে 
বিরত থাকা ওয়াজিব নয়, সে খেতে ও পান করতে পারে। কারণ, তার 
বিরত থাকায় কোনো উপকার হবে না। এটি এজন্য যে, তাকে সেই 
দিনের কাযা আদায় করতে হবে। 

এটি ইমাম মালিক ও ইমাম শাফে'ঈ-এর মত এবং ঈমাম আহমাদ- 
এর দু'টি বর্ণনার একটি। 


13 মাজমূ' ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/৫৮ নং প্রশ্ন)। 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
8১১৪৭০ | 


ইবন মাস“উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: 

A 45৩১ lds YS or 
“যে দিনের প্রথম অংশে খেল সে যেন দিনের শেষ অংশেও খায়।” 
‘অর্থাৎ যার জন্য দিনের প্রথম অংশে সাওম ভঙ্গ করা জায়েয তাঁর জন্য 
দিনের শেষ অংশেও সাওম ভঙ্গ করা বৈধ” 
এই শাইখকে আরও প্রশ্ন করা হয়েছিল: 
যে রমযানে দিনের বেলায় শরী'আত অনুমোদিত ওযরের কারণে সাওম 
ভঙ্গ করল, (সেই ওযর চলে যাওয়ার পর) দিনের বাকি অংশে তার 
জন্য খাওয়া ও পান করা কি জায়েয হবে? 
তিনি উত্তরে বলেন: “তার জন্য খাওয়া ও পান করা জায়েয । কারণ, 
সে শরী'আত অনুমোদিত ওযরে সাওম ভঙ্গ করেছে। সে যদি শরী'আত 
সম্মত ওযরের কারণে সাওম ভঙ্গ করে তবে তার ক্ষেত্রে সেই দিনের 
সম্মানীয় কর্তব্য পালনের দায়িত্ব চলে যায়। ফলে সে খেতে ও পান 
করতে পারে। 
এটি সেই ব্যক্তির অবস্থা থেকে ভিন্ন যে রমযানে দিনের বেলা কোনো 
ওযর ছাড়া সাওম ভঙ্গ করে। এক্ষেত্রে আমরা বলব: যে তার সাওম 
ভঙ্গকারী বিষয়বস্তু থেকে (দিনের বাকি অংশে) বিরত থাকা আবশ্যক। 
তার ক্ষেত্রে সাওম কাযা করা আবশ্যক হবে। 
এই দু'টি মাসআলা এর পার্থক্যের দিকে সতর্কতার সাথে লক্ষ্য করা 
ওয়াজিব ৷”'33 


132 মাজমূ' ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/৫৯ নং প্রশ্ন) 
133 মাজমূ ফাতওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/৬০ নং প্রশ্ন) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৪৮ ০৪ )|- 


তিনি আরও বলেন: 
“সিয়াম সংক্রান্ত আমাদের গবেষণায় আমরা উল্লেখ করেছি যে কোনো 
নারী যদি হায়েযপ্রাপ্ত হয় এবং রমযানে দিনের মাঝে পবিত্র হয় তবে 
সে দিনের বাকী অংশে পানাহার থেকে বিরত থাকবেন কি না এ 
ব্যাপারে আলেমগণ ভিন্ন মত পোষণ করেছেন। 
আমরা বলব: ইমাম আহমাদ রহ.-এর থেকে এ-ব্যাপারে দু'টি বর্ণনা 
রয়েছে। 
তার মাশহুর (সর্বজনবিদিত) মতটি হলো- তাঁর সাওম ভঙ্গকারী যাবতীয় 
বস্তু থেকে দিনের বাকি অংশে বিরত থাকা ওয়াজিব। সে খাবে না, 
পানও করবে না। 
দ্বিতীয়ত: তাঁর বিরত থাকা ওয়াজিব নয়, তাই তাঁর খাওয়া ও পান করা 
জায়েয। 
আমরা বলব: দ্বিতীয় এই মতটি ইমাম মালিক ও ইমাম শাফেঈ রহ.- 
এর মত ৷ এটি ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেছেন, 

৬৯১৪১১৬১১41 ৩০ 
“যে দিনের প্রথম অংশে খেল সে যেন দিনের শেষ অংশেও খায়।” 
আমরা বলব ভিন্ন মত আছে এমন মাসআলাসমূহের ক্ষেত্রে জ্ঞান 
অন্বেষণকারী শিক্ষার্থীর কর্তব্য হলো, দলীলসমূহ যাচাই করা এবং তার 
কাছে যে মতটি বেশি শক্তিশালী বলে প্রতীয়মান হয় সেটি গ্রহণ করা 
এবং কারও ভিন্ন মতের ব্যাপারে পরোয়া না করা যতক্ষণ পর্যন্ত তার 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৪৯০ 1|- 


সাথে দলীল আছে, কারণ আমাদেরকে রাসূলদের অনুসরণ করতে 
আদেশ করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তা'আলার বাণী: 


“আর সেই দিন যখন তাদের আহবান করা হবে এবং বলা হবে তোমরা 
রাসূলদের কি উত্তর দিয়েছিলে?” [সুরা আল-ক্বাসাস, আয়াত: ৬৫] 
আর এই হাদীস দ্বারা দলীল দেওয়া যা সহীহ বলে প্রমানিত হয়েছে 
যে, নবী সাল্লালাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দিনের মাঝে “আশুরা'-এর 
সিয়াম পালনের আদেশ করেছিলেন, তখন লোকেরা দিনের বাকি অংশে 
সাওম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে বিরত থাকলেন । 

আমরা বলব, এই হাদীস তাদের পক্ষে কোনো দলীল নয়। কারণ, 
‘আশুরা’ এর সাওমে “বাঁধা দানকারী বিষয় (যেমন হায়েয, নিফাস, 
কুফর ইত্যাদি) দূরীভূত হওয়ার, কোনো ব্যাপার নেই; বরং এই ক্ষেত্রে 
নতুন ওয়াজিব দায়িত্ব বর্তানোর' ব্যাপারটি রয়েছে। 

“বাধাদানকারী বিষয় দূরীভূত হওয়া’ ও ‘নতুন ওয়াজিব দায়িত্ব 
বর্তানোর' মধ্যে পার্থক্য রয়েছে। 

নতুন ওয়াজিব দায়িত্ব বর্তানোর' অর্থ হলো সেই নির্দিষ্ট কারণ (যেমন 
‘আশুরা’ এর দিন) উপস্থিতির আগে সেই হুকুমটি প্রতিষ্ঠিত হয় নি। 
অপরদিকে 'বাধাদানকারী বিষয় দূরীভূত হওয়ার’ অর্থ হলো সেই 
বাধাদানকারী বিষয়টি (যেমন হায়েয, নিফাস, কুফর ইত্যাদি) উপস্থিতি 
সত্বেও এই হুকুমটি (যেমন সাওম পালন) প্রতিষ্ঠিত। যদি না এ 
'বাধাদানকারী বিষয়টি’ (যেমন হায়েয, নিফাস, কুফর) ইত্যাদি তা থেকে 
বাধা না হতো। আর বিধান প্রদানের কারণ (যেমন, বিবেকবান হওয়া) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৫০০ |- 


তার সাথে এই বাধাদানকারী বিষয়টি (যেমন, হায়েয হওয়া) এটি 
উপস্থিত থাকার অর্থ হলো সেই কাজটি (সাওম পালন) এই 
'বাধাদানকারী বিষয়টির (যেমন হায়েয, নিফাস, কুফর) উপস্থিতির 
কারণে শুদ্ধ হবে না। 

প্রশ্নকারীর উল্লিখিত মাসআলা-এর মতো আরেকটি উদাহরণ হলো 
দিনের মাঝে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তবে তার ক্ষেত্রে “নতুন 
করে ওয়াজিব দায়িত্ব’ বর্তায়। 

এরকম আরেকটি উদাহরণ হলো, কোনো শিশু দিনের মাঝে সাওম 
ভঙ্গকারী অবস্থায় বালিগ হলে তাঁর ওপর ‘নতুন করে ওয়াজিব দায়িত্ব 
বর্তায়। তাই যে দিনের মাঝে ইসলাম গ্রহণ করল আমরা তাঁকে বলব: 
আপনার জন্য (দিনের বাকি অংশে) সাওম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে 
বিরত থাকা ওয়াজিব। তবে আপনার ওপর কাযা আদায় করা ওয়াজিব 
নয়। 

একই ভাবে দিনের মাঝে যে শিশু বালিগ হয়েছে, তাঁকে আমরা বলব: 
আপনার জন্য (দিনের বাকি অংশে) সাওম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে 
বিরত থাকা ওয়াজিব। তবে আপনার ওপর কাযা আদায় করা ওয়াজিব 
নয়। 

তবে একজন হায়েযপ্রাপ্ত নারীর ক্ষেত্রে হুকুমটি ভিন্ন হবে। যদি (দিনের 
মাঝে) সে পবিত্র হয়। আলেমগণের মাঝে এ ব্যাপারে ইজমা’ (এঁকমত্য) 
রয়েছে যে তার ওপর সাওম কাযা করা ওয়াজিব। একজন হায়েযপ্রাপ্ত 
নারী দিনের মাঝে পবিত্র হয়ে দিনের বাকি অংশে সাওম ভঙ্গকারী 
বিষয়সমূহ থেকে বিরত থাকলে, এই বিরত থাকা যে তাঁর কোনো 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৫১০ |- 


উপকারে আসবে না ও সাওম বলে গণ্য হবে না এবং তাকে যে সাওম 
কাযা করতে হবে- এ ব্যাপারে ‘আলেমগণ ইজমা’ (একমত্য) পোষণ 
করেছেন। 

এ থেকে ‘নতুন করে ওয়াজিব দায়িত্ব বর্তানো’ ও ‘বাধাদানকারী বিষয় 
দূরীভূত হওয়ার মধ্যে’ পার্থক্য জানা গেল। 

সুতরাং একজন হায়েযপ্রাপ্ত নারী পবিত্র হওয়ার মাস'আলাটি 
“বাধাদানকারী বিষয় দূরীভূত হওয়া’ শীর্ষক শিরোনামের অন্তর্ভুক্ত এবং 
কোনো শিশুর বালিগ হওয়া অথবা প্রশ্নকারীর উল্লিখিত ‘আশুরা’ দিনের 
সাওম ওয়াজিব হওয়া (রমযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে) নতুন 
করে ওয়াজিব দায়িত্ব বর্তানো” শীর্ষক শিরোনামের অন্তর্ভুক্ত। আল্লাহই 
তাওফীক দাতা ।”৮1১4 

ইসলাম কিউ.এ 


134 মাজমূ ফাতাওয়া শাইখ ইবন উসাইমীন (১৯/৬০ নং প্রশ্ন) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৯১১৫২০ )|- 


রমযানের কাযা আদায় ও শাউওয়ালের ছয় দিনের সাওম এক 
নিয়্যাতে এক সাথে আদায় করা শুদ্ধ নয়। 

ফাতাওয়া নং ৩৯৩২৮ 
প্রশ্ন: আমার জন্য কি শাউওয়ালের ছয় দিনের সাওম ও হায়েয জনিত 
কারণে রমযানে ভঙ্গ হওয়া দিনগুলোর কাযা এক নিয়্যাতে পালন করা 
জায়েয? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
না, তা শুদ্ধ নয়, কারণ শাওয়ালের ছয় দিনের সিয়াম রমযানের ছুটে 
যাওয়া সিয়াম পুরোপুরি কাযা না করা পর্যন্ত শুরু হবে না। 
শাইখ ইবন উসাইমীনবলেছেন, “যে ‘আরাফাতের দিন অথবা ‘আশুরা’- 
এর দিনে সাওম পালন করে এবং তাঁর ওপর রামাযানের সাওম কাযা 
করা বাকী রয়েছে, তাঁর সিয়াম শুদ্ধ হবে, কিন্তু যদি এই দিনে রমযানের 
কাযা আদায়ের ও নিয়্যাত করে তবে তাঁর দুই বার সাওয়াব (প্রতিদান) 
হবে- ‘আরাফাতের দিন অথবা “আশুরা”র দিন সাওম পালনের সাওয়াব 
ও কাযা আদায়ের সাওয়াব ।৮”135 
এটি সাধারণ নাফল সাওমের ক্ষেত্রে প্রযোজ্য যা রমযানের সাথে 
সম্পৃক্ত নয়। 
তবে শাউওয়ালের ছয় দিনের সিয়াম রমযানের সাথে সম্পৃক্ত এবং তা 
রমযানের কাযা আদায়ের পরেই হতে হবে। তাই যদি কেউ কাযা 


135 “ফাতাওয়া আস-সিয়াম” (৪৩৮) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
________________________________  ___ ৯১১৫৩ পে. 


আদায়ের আগে তা পালন করে তবে তার সাওয়াব হবে না। কারণ, 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহিস সালাম বলেছেন, 

Ladi plo SG Js ৩০০০৯ 5 ৩১ plo 
“যে রমযানের সাওম পালন করল, এরপর শাওয়ালের ছয় দিনের 
সাওম পালন করল, সে যেন গোটা বছর সাওম রাখল ৷” 
আর এটি জানা বিষয় যে, যার ওপর রমযানের কাযা সাওম বাকী 
রয়েছে, সে রমযান এর সাওম পালন করেছে বলে ধরা হবে না, যে 
পর্যন্ত না সে তাঁর কাযা সম্পন্ন করে।” 
ইসলাম কিউ.এ 


IslamHouse com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
১৯১১৫৪০ )|- 


ফাতওয়া নং ১১৭৮৪ 

প্রশ্ন: যদি কোনো মুসলিম নারী সোম ও বৃহস্পতিবারের সিয়াম পালনে 
মাসের ফাওত হওয়া (ছুটে যাওয়া দিনগুলোর) কাযা আদায় করার 
সুযোগ নেওয়া জায়েয নাকি নিয়্যাত স্বতন্ত্র (আলাদা) হওয়া ওয়াজিব? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 

“রমযান মাসের ছুটে যাওয়া দিনগুলোর কাযা আদায় করতে সোম ও 
বৃহস্পতিবারের সিয়াম পালনে কোনো দোষ নেই এই শর্তে যে, সেই 
একসাথে দুই বার সাওয়াব পাবেন- কাযা এর সাওয়াব ও নাফল সিয়াম 
এর সাওয়াব; আল্লাহর করুণা তো প্রশস্ত। 

আর যদি ধরে নেওয়া হয় যে তিনি শুধু কাযা আদায় করতে পারছেন 
তবে কাযা নাফল সিয়াম থেকে উত্তম, আর যদি তিনি নাফল সিয়ামের 
নিয়্যাত করে থাকেন এবং কাযা এর নিয়্যাত না করে থাকেন, তবে 
এর দ্বারা ফরয আদায় হবে না এবং তাকে রমযানে ভঙ্গ করা 
সাওমগুলোর কাযা আলাদাভাবে করতে হবে। 

আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ আমাদের নাবী, তাঁর 
পরিবারবর্গ ও সাহাবীগণের ওপর সালাত (প্রশংসা) বর্ষণ করুন।” 
[কিতাব ফাতওয়া ইসলামিয়্যাহ (খন্ড-২, পৃঃ ১৪৯-১৫০), ফাতওয়া 
আল-লাজনাহ আদ-দায়েমাহ (খণ্ড-১০, পৃঃ ৩৮৩)] 

ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৫৫ ০, |- 


ষাট জন মিসকীনকে একসাথে খাওয়ানো (ফিদইয়াহ আদায়) কি 

ওয়াজিব? নিজ পরিবারকে কি কাফফারা হতে খাওয়ানো যায়? 
ফাতওয়া নং ১৩২২৭৩ 
প্রশ্ন: আমি রমযানে একদিন ইচ্ছাকৃতভাবে সাওম ভঙ্গ করেছিলাম এবং 
ষাট জন মিসকীনকে খাওয়াতে চেয়েছি। এখন প্রশ্ন হলো যে, 
মিসকীনদেরকে কি একবারেই খাওয়ানো শর্ত না কি আমি প্রতিদিন 
চার বা তিনজন মিসকীনকে খাওয়াতে পারি? আমার জন্য কি 
পরিবারের সদস্যদেরকে (যেমন, আমার বাবা, মা ও ভাইদের) 
খাওয়ানো (ফিদইয়াহ দান) জায়েয, যদি তারা মিসকীন হয়ে থাকে? 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 
“সহবাস বা মিলন ছাড়া অন্য কোনো কারণে যদি রমযানের সাওম ভঙ্গ 
করা হয়ে থাকে, তবে সঠিক মতটি হলো এর কোনো কাফফারা নেই। 
তবে এই ক্ষেত্রে ওয়াজিব হলো তাওবা করা এবং সেই দিনের সাওম 
কাযা করা, যদি সাওম শুরু করার পর তা ভাঙ্গা হয়। আর যদি 
সহবাস/মিলন এর কারণে সাওম ভঙ্গ করা হয়ে থাকে তবে সে ক্ষেত্রে 
কর্তব্য হচ্ছে, তাওবা করা, সে দিনের সাওম কাযা করা এবং কাফফারা 
আদায় করা- আর তা হলো একজন মুমিন দাস (শরী'আত অনুমোদিত 
যুদ্ধলব্ধ) মুক্ত করা । তবে, যে তা পেল না, সে দুই মাস বিরতিহীনভাবে 
সিয়াম পালন করবে; আর যদি সে তাও না পারে, তবে সে ষাট জন 
মিসকীনকে খাওয়াবে (সংখ্যা ষাট ই হতে হবে)। 
যদি সে পূর্বে উল্লিখিত দাসমুক্তি ও সিয়াম পালনে অক্ষমতার কারণে 
মিসকীন খাওয়ায় তবে তাঁর জন্য মিসকীনদের একসাথে খাওয়ানো 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
LO SN৫৬ ০ এ1- 


জায়েয (বৈধ) এবং সাধ্যমত থেকে থেকে কয়েকবারে খাওয়ানোও 
জায়েয (বৈধ), তবে মিসকীনদের এই সংখ্যা (ষাট) অবশ্যই পূর্ণ করতে 
হবে। 

এই কাফফারা এর খাবার বংশমূল যেমন, বাবা, মা, দাদা, দাদী, নানা, 
নানী এদের প্রদান করা জায়েয নয়। একইভাবে যার বংশধর শাখা 
যেমন ছেলেমেয়ে, তাদের ছেলেদের ও মেয়েদের, তদেরও প্রদান করা 
জায়েয নয়। 

আল্লাহই তাওফীক দাতা। আল্লাহ আমদের নবী মুহাম্মাদ, তার 
পরিবারবর্গ ও সাহাবীগনের ওপর সালাত ও সালাম বর্ষণ করুন।” 
সমাপ্ত । 

[গবেষণ ও ফাতাওয়া ইস্যুকারী আল-লাজনাহ আদ-দায়েমাহ] 
আশ-শাইখ ইবন আবদুল্লাহ ইবন আবদুল আযীয বিন বায, শাইখ 
আবদুল্লাহ ইবন গুদাইইয়ান, শাইখ সালিহ আল ফাওযান, শাইখ 
আবদুল আযীয আল শাইখ, শাইখ বকর আবু যাইদ। ফাতওয়া আল- 
লাজনাহ আদ-দায়েমাহ, দ্বিতীয় গ্রুপ (৯/২২১)] 

ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, দ্বিতীয় ভাগ (৯/২২১) 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া 
৯১১৫৭ পরে )|- 


শা'বান থেকে রমযানের পর্যন্ত বিরতিহীন ভাবে সাওম পালন করা 
ফাতওয়া নং ৩৮০৪৪ 

প্রশ্ন: আল্লাহ আমকে মাফ করুন, আমি ধূমপান ত্যাগ করেছি এবং 
সিয়াম পালন শুরু করেছি ৭ রজব থেকে শাবান এর শেষ পর্যন্ত এবং 
শা'বান ও রমযানের মাঝে কোনো বিরতি দেই নি। কারণ, এই ব্যাপারে 
ভিন্ন ভিন্ন ফাতওয়া পাওয়া গেছে। 
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর । 
সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আপনাকে এই হারাম থেকে বিরত 
থাকার তাওফীক দিয়েছেন। আমরা আল্লাহ তা'আলার কাছে আমাদের 
ও আপনার জন্য মৃত্যু পর্যন্ত তাঁর দীনের ওপর অটল ও অবিচল থাকার 
তাওফীক চেয়ে প্রার্থনা করছি। 
আপনার শাবান ও রমযান এর মাঝে বিরতিহীনভাবে সিয়াম পালন 
করা জায়েয। এক্ষেত্রে আপনি আপনার এই কাজ দ্বারা সুন্নাতের ওপর 
আমল করেছেন। 
দেখুন প্রশ্ন নং (১৩৭২৬) ও (২৬৮৫০) 
ইসলাম কিউ.এ 


15101117100) com 


সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া | 


এটি সাওম বিষয়ক একটি ফাতওয়া সংকলন ৷ যেখানে 
সাওম, রমযান, রমযানের করণীয়, মহিলাদের সাওমের 
মাসআলা, তারাবীহ সংক্রান্ত মাসআলা, সাওমের কাযার 
বিধি-বিধান, যাকাতুল ফিতরের মাসআলাসহ গুরুত্বপূর্ণ 
কিছু মাসআলায় সৌদী আরবস্থ বড় বড় আলেম ও 
সৰ্ব্বোচ্চ উলামা পরিষদের ফাতাওয়া তুলে ধরা হয়েছে। 


IslamHouse com 


IslamHouse *০০৮ 





